প্রশ্নোত্তরে সহজ তাওহীদ শিক্ষ 
চার ইমামের আক্বীদা অবলম্বনে 


[ বাংলা - Bengali - Jee, ] 


বিশিষ্ট ওলামায়ে কেরাম 


অনুবাদ : আব্দুল আলীম ইবনে কাওসার 
সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2012 - 1434 


IslamHouse. 
https://archive.org/details/@salim molla 


ian NLS sagio cr 


(EULESS PEI 


JD i 


LS; ws = 21 13 sl 


2012 - 1434 


ISlamMHOoUuSse. 


অনুবাদকের কথা 

যাবতীয় প্রশংসা আল্লাহ্র জন্য। দরূদ ও সালাম বর্ষিত 
হোক আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম), তাঁর পরিবার-পরিজন, ছাহাবায়ে কেরাম [রাদিয়াল্লাহু 
‘আনহুম) এবং কিয়ামত পর্যন্ত তাঁদের পথের পথিকদের উপর 
অতঃপর আরয এই যে, আক্বীদা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ 
বিষয়, একজন মুসলিমের জীবনে যার প্রয়োজন সদা-সর্বদা। কিন্তু 
বাংলাদেশে আমাদের মাতৃভাষা বাংলায় সহীহ আক্কীদা বিষয়ক 
বই-পুস্তক নিতান্তই অপ্রতুল । তাছাড়া বাংলা ভাষাভাষী অনেক 
মুসলিমের এ সংক্রান্ত জ্ঞানের অভাবও যথেষ্ট । সেজন্য আমরা 
2238 ০45 }৫5 বা ‘সহজ তাওহীদ শিক্ষা’ বইটি অনুবাদের 
কাজে হাত দেই৷ বইটির নামের মাঝেই তার পরিচয় লুকায়িত 
আছে। বইটিতে একদিকে যেমন তাওহীদের মৌলিক বিষয়গুলি 
তুলে ধরা হয়েছে, অন্যদিকে তেমনি বিষয়গুলিকে প্রশ্নোত্তর 
আকারে খুব সহজ ও সাবলীলভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা 
হয়েছে লক্ষণীয় যে, বইটির প্রত্যেকটি বক্তব্যের পেছনে কুরআন 
ও সহীহ হাদীস থেকে এক বা একাধিক দলীল পেশ করা 
হয়েছে। 


আমি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্পাহিল কাফী এবং 
আব্দুল গণির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বইটি 
অনুবাদ এবং প্রকাশের পেছনে যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ 
রয়েছে, আল্লাহ তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। 
আশা করি, সম্মানিত পাঠকগণ বইটি পড়ে উপকৃত হবেন। 
আমরা বইটির ভুলভ্রান্তি সংশোধন এবং এটির মানোন্নয়নের জন্য 
বিজ্ঞ পাঠকগণের প্রয়োজনীয় পরামর্শ, নির্দেশনা ও সহযোগিতা 
কামনা করছি । মহান আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটুকু কবুল 
করুন । আমীন! 


বিনীত 
আব্দুল আলীম ইবনে কাওসার 


abdulalim.kawsar@yahoo.com 


ভূমিকা 

যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামীনের জন্য| দরূদ ও 
সালাম বর্ষিত হোক নবীগণের সরদার আমাদের শেষ নবী 
মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবার-পরিজন ও 
সকল সাহাবীর উপর। 

এই ছোট্ট পুস্তিকাটি একজন মুসলিমের জানা অতীব যরূরী 
বিষয় ‘তাওহীদ’-এর উপর প্রণীত হয়েছে। তাওহীদের বিষয়গুলি 
বিখ্যাত চার ইমাম এবং তাঁদের অনুসারীগণের আক্বীদা বিষয়ক 
বই-পুস্তক থেকে সংগৃহীত হয়েছে। উল্লেখ্য যে, আক্কীদার ক্ষেত্রে 
চার ইমামের বক্তব্য একই, তাঁদের মধ্যে কোনো মতানৈক্য নেই| 
অতএব, আপনি যদি চার মাযহাবের কোনো একটির অনুসারী 
হয়ে থাকেন, তাহলে মনে রাখবেন, এই পুস্তিকার আক্ধীদাই হচ্ছে 
আপনার ইমামের আক্কীদা। আপনি নানাবিধ বিধি-বিধানের ক্ষেত্রে 
যেমন তাঁকে অনুসরণ করেন, আক্বীদার ক্ষেত্রেও তেমনি তাঁর 
অনুসরণ করবেন। পুস্তিকাটিকে প্রশ্নোত্তর আকারে সাজানো 
হয়েছে। 

মহান আল্লাহ্র কাছে প্রার্থনা করি, তিনি সবাইকে হক্ 
গ্রহণের তাওফীক্ক দান করুন| আমাদেরকে তিনি প্রত্যেকটা 


আমল আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য এবং রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম- 
এর পদ্ধতিতে পালন করার তাওফীক্ক দিন| 

মহান আল্লাহ আমাদের শেষ নবী মুহাম্মাদ সল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবীর উপর 
দরূদ ও সালাম বর্ষণ করুন| 


প্রন্নোত্তর 
প্রশ্ন ১: আপনার রব কে? 
উত্তরঃ আমার রব হচ্ছেন আল্লাহ 
প্রশ্ন ২: রব অর্থ কি? 
উত্তরঃ রব দ্বারা উদ্দেশ্য, মালিক, সৃষ্টিকর্তা, রিষিক্কদাতা, 
নিয়ন্ত্রণকারী, আকৃতিদানকারী ও প্রতিপালনকারী| তাঁর অনুমতি 
ব্যতীত কিছুই হয় না এবং তাঁর অনুমতি ও ইচ্ছা ব্যতীত কোনো 
কিছু সামান্যতম নড়াচড়াও না| 
প্রশ্ন ৩: আল্লাহ অর্থ কি? 
উত্তরঃ যাবতীয় ইবাদত এবং উপাসনা পাওয়ার যোগ্য 
একমাত্র সত্ববা-ই হচ্ছেন আল্লাহ | 
প্রশ্ন ৪: আল্লাহ কোথায়? 
উত্তরঃ আমার প্রভু আল্লাহ উর্ধ্বে, আরশের উপরে আছেন। 
মহান আল্লাহ নিজের সম্পর্কে বলেন, 
[0:14 © SH SAF 3) 
“পরম দয়াময় আল্লাহ আরশের উপর উঠেছেন” (তৃ-হা 6)| 
সত্যিকার অর্থেই আল্লাহ্‌র সত্ববার সাথে সামঞ্জস্যপূর্ণ এমনভাবে 
তিনি আরশের উপর উঠেছেন; তাঁর আরশের উপর উঠার 
7 


বিষয়টিকে কোনোরূপ পরিবর্তন-পরিবর্ধন করা যাবে না এবং 
এটির কল্পিত কোনো আকৃতি যেমন স্থির করা যাবে না, তেমনি 
কোনো সৃষ্টির সাথে এর কোনোরূপ সাদৃশ্য বিধানও করা চলবে 
না| 

অতএব, আপনি কোনো অবস্থাতেই বলতে পারেন না যে, 
আল্লাহ সর্বত্র বিরাজমান কেননা সর্বোচ্চে অবস্থান মহান আল্লাহ্র 
একটি প্রশংসনীয় বিশেষণ। আর সে কারণেই তো আমরা 
সেজদাতে বলে থাকি, ‘আমার প্রভু সর্বোচ্চ'। ইমামগণ একমত 
পোষণ করেছেন যে, মহান আল্লাহ যমীনে অবতরণ করেন না| যে 
ব্যক্তি এই আক্বীদা পোষণ করে যে, আল্লাহ তাঁর কোনো সৃষ্টির 
মধ্যে প্রবিষ্ট হন, সে ব্যক্তির কুফরীতে নিপতিত হওয়ার ব্যাপারেও 
তাঁরা একমত পোষণ করেছেন। বরং মহান আল্লাহ দুনিয়ার 
নিকটতম শেষ আসমানে এমনভাবে অবতরণ করেন, যেমন 
অবতরণ করা তাঁর মহত্ত্বের সাথে মানানসই।| রাতের শেষাংশে 
আল্লাহ্র শেষ আসমানে অবতরণ এবং অবস্থানের ধরণ সম্পর্কে 
কেউ কিছুই জানে না| এই সময় তিনি বলেন, 

dH iil E15 be 

“কোনো প্রার্থনাকারী আছে কি? আমি তার প্রার্থনা মঞ্জুর 

করব” (বৃখারী ও মনসলিম)। 


কেউ প্রশ্ন করতে পারে, তাহলে নিম্নোক্ত আয়াতটির অর্থ 
কি? 
[tl {Od SMS LH ES Ul os 5) 
“তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাক” 
(হাদাদ 8) তোমরা যা কর, আল্লাহ তা দেখেন| জবাবে বলব, 
এখানে সবার সঙ্গে থাকার অর্থ হচ্ছে, আল্লাহ্র ইলম এবং শক্তি। 
কারণ তাঁর পবিত্র সত্ত্ব সর্বোচ্চ আরশে আছে; কিন্তু তাঁর জ্ঞান 
এবং শক্তি সবার সাথে আছে। কোনো কিছুই তাঁর শক্তি এবং 
জানার বাইরে নেই। 
প্রশ্ন ৫: আপনি কিভাবে আপনার প্রভুকে চিনেন? 
উত্তরঃ আল্লাহ্র নানা নিদর্শন এবং তাঁর সৃষ্টিসমূহ দেখে 
আমি তাঁকে চিনি| মহান আল্লাহ্‌ বলেন, 
[rv elas) ( EE L2G 5 Bl as 05 Y 
“তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য ও চন্দ্র” 
(বৃছছিলাত ৩৭)| 
তাঁর সৃষ্টিসমূহের মধ্যে সাত আসমান, সাত যমীন এবং 
TV এরশাদ হচ্ছে, 
UAE 6 SEN Sl Sls si USI) 
PSA ES eb Bs a 
Let: © lll 5 HIS I BETS Sas 2 
9 


ও যমীন ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর আরশের উপর 
আরোহন করেছেন। তিনি রাতের ভেতর দিনকে প্রবেশ করান 
এমনভাবে যে, দিন দৌড়ে রাতের পেছনে আসে। তিনি সূর্য, চন্দ্র 
ও নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন; সেগুলি তাঁর আদেশের অনুগামী। 
জেনে রেখো, তাঁরই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা।| 
বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ বরকতময়” (আ'রাফ ৫8)| 


প্রশ্ন ৬: আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছেন? 

উত্তরঃ সর্ব প্রকার শির্ক বর্জন করে যাবতীয় ইবাদত 
কেবলমাত্র তাঁর উদ্দেশ্যে সম্পাদন এবং তাঁর আদিষ্ট বিষয়সমূহের 
বাস্তবায়ন ও নিষিদ্ধ বিষয়সমূহকে পরিত্যাগের মাধ্যমে তাঁর 
আনুগত্যের জন্যই তিনি আমাকে সৃষ্টি করেছেন। এরশাদ হচ্ছে, 

[01S (© S522 NY AY Si ele G5) 
“শুধুমাত্ৰ আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি 
সৃষ্টি করেছি” (যারিয়াত ৫৬)| 

অন্যত্ৰ ঘোষিত হয়েছে, 

[YL Es e3 ISSN; Hele) 

“আর তোমরা আল্লাহ্র ইবাদত কর এবং তাঁর সাথে কাউকে 

শরীক করো না” (নিসা ৩৬)। 


প্রশ্ন ৭: আল্লাহ্র নিকট সবচেয়ে বড় পাপ কোন্টি? 
উত্তরঃ যে গুনাহ দিয়ে আল্লাহ্‌র নাফরমানি করা হয়, তার 
সবচেয়ে বড়টি হচ্ছে, শির্ক। মহান আল্লাহ বলেন, 


SE TES 15 ADE ALLS SS ULE oot) 
[Ve 5 SU © jul 3S MENG IMG LE 

“যারা বলে যে, মারিয়াম-তনয় মাসীহ-ই আল্লাহ, তারা 
কাফের| অথচ মাসীহ বলেন, হে বনী ইসরাঈল! তোমরা আমার 
পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা আল্লাহ্র ইবাদত কর। 
নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ্র সাথে শির্ক করে, আল্লাহ তার জন্য 
জান্নাত হারাম করে দিয়েছেন; তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। আর 
অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই” (মায়েদাহ ৭২)। 

আর শির্ক হচ্ছে, আল্লাহ্র সমকক্ষ সাব্যস্ত করা, চাই তা 
হোক কোনো বাদশাহ, কিংবা নবী-রাসূল বা কোনো অলী| আল্লাহ্‌ 
ব্যতীত অথবা আল্লাহ্র সাথে তাকে ডাকা, বা তাকে ভয় করা বা 
তার উপর ভরসা করা বা তার কাছে কোনো কিছু চাওয়া অথবা 
অন্য কোনো ইবাদত তার জন্য সম্পাদন করা। 

প্রশ্ন ৮: ইবাদত অর্থ কি? 


উত্তরঃ আল্লাহ ভালবাসেন এবং সন্তুষ্ট হন প্রকাশ্য ও 
অপ্রকাশ্য এমন যাবতীয় কথা ও কাজকে ইবাদত বলে।| যেমনঃ 
দো‘আ করা। আল্লাহ বলেন, 

ALES I HEIN hh SI 

“আর (এই অহিও করা হয়েছে যে,) মসজিদসমূহ আল্লাহকে 
স্মরণ করার জন্য। অতএব, তোমরা আল্লাহ্র সাথে কাউকে 
ডেকো না” (জিন ১৮) 

আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকলে যে কাফের হয়, তার 
প্রমাণ হচ্ছে, 

255 Le Ale CG as A SRG NE LM ES 5 
[NW 075404 © S54 ALL N38) 

“যে ব্যক্তি আল্লাহ্র সাথে অন্য উপাস্যকে ডাকে, যে ডাকার 
পক্ষে কোনো প্রমাণ নেই, তার হিসাব তো তার পালনকর্তার 
কাছেই নিশ্চয়ই কাফেররা সফলকাম হবে না” (মুমিনুন ১১৭)। 

প্রশ্ন ৯: দো'আ কি ইবাদতের অন্তর্ভুক্ত? 

উত্তরঃ দো'আ শুধু ইবাদতের অন্তর্ভুক্তই নয়, বরং তা 
গুরুত্বপূর্ণ ইবাদতসমূহের অন্যতম মহান আল্লাহ বলেন, 
dle 58 GSLs dl Ll Cal GAT LSS I; 

[445561 © BEE B32 


12 


আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা আমার ইবাদতের 
প্রবেশ করবে” (গাফির ৬০)| 
তাছাড়া হাদীসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 
ESC) 32 26 
“দো‘'আই হচ্ছে ইবাদত” (তিরমিয্ট শায়খ আলবানী 
হাদীসটিকে ‘সহীহ’ বলেছেন)| 
প্রশ্ন ১০: আল্লাহ তাঁর বান্দার উপর সর্বপ্রথম কোন্‌ বিষয়টি 
ফরয করেছেন? 
উত্তরঃ আল্লাহ কর্তৃক তাঁর বান্দার প্রতি ফরযকৃত সর্বপ্রথম 
hn MEE OU TETE Bn 
করা| মহান আল্লাহ বলেন, 
HS SAME HLL NN HF 3 SG 1; 
BELA ANGUS DU LEELA ot 
[Y1:)0 © Se Lae SE 
“আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই 
নির্দেশ দিয়ে যে, তোমরা আল্লাহ্র ইবাদত কর এবং ত্বাগৃত থেকে 
বেঁচে থাক! অতঃপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ 
13 


হেদায়াত করেছেন| পক্ষান্তরে কিছু সংখ্যকের জন্যে পথভ্রষ্টতা 
অবধারিত হয়ে গেছে। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং 
দেখ, মিথ্যারোপকারীদের কিরূপ পরিণতি হয়েছে” (নাহৃল ৩৬)| 

আর ত্বাগুত হচ্ছে, বান্দা যাকে নিয়ে তার সীমা অতিক্রম 
করেছে। চাই তা উপাসনার মাধ্যমে হোক, বা অনুসৃত হওয়ার 
দিক থেকে হোক, অথবা আনুগত্যের ক্ষেত্রেই হোক'| 

অথবা বলা যায়, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, সে-ই 
হচ্ছে ত্বাগৃত- যদি সে এঁ ইবাদতে রাধী-খুশী থাকে। 

প্রশ্ন ১১: আপনার দ্বীন কোন্টি? 

উত্তরঃ আমার দ্বীন হচ্ছে, ইসলাম। 

আর ‘ইসলাম’'-এর অর্থ হচ্ছে, তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে 
আল্লাহ্র নিকট আত্মসমর্পণ করা, আনুগত্যের মাধ্যমে তাঁর নিকট 


1 অর্থাৎ কোনো কিছুকে তার সীমা অতিক্রম করে স্রষ্টার স্থানে পৌঁছে 
দেওয়া । সেটা কয়েকভাবে হতে পারে, সে বস্তুর ইবাদতের মাধ্যমে, অথবা 
সেটার অনুসরণের ক্ষেত্রে আল্লাহর অনুসরণের কাছে নিয়ে যাওয়া, অথবা 
সেটার আনুগত্য করার ক্ষেত্রে এমনভাবে আনুগত্য করা যে, সেটা আল্লাহর 
আনুগত্যের পর্যায়ে চলে যায় । 

তবে সে বস্তুটি তাগুত হওয়ার জন্য শর্ত হচ্ছে সে এ ইবাদতে, কিংবা 


আনুগত্যে অথবা অনুসরণে রাষী-খুশী থাকা । 
14 


নত হওয়া এবং শির্ক ও শির্কপন্থাদের থেকে নিজেকে মুক্ত করা। 
যেমন আল্লাহ বলেন, 
Sta Sl ee Sl SEG el Al Le 2H SL 
Ud be BSG hf ol ies EEE FEE 
[Nols JO 
“নিঃসন্দেহে আল্লাহ্র নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হচ্ছে 
ইসলাম| আর যারা কিতাব প্রাপ্ত হয়েছে, তাদের নিকট প্রকৃত 
জ্ঞান আসার পরও শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশতঃ তারা 
মতবিরোধে লিপ্ত হয়েছে| যারা আল্লাহ্র নিদর্শনসমূহের সাথে 
কুফরী করে, (তাদের জানা উচিত যে,) নিশ্চয়ই আল্লাহ হিসাব 
গ্রহণে অত্যন্ত দ্রুত” (আলে ইমরান ১5)। 
অন্যত্র এরশাদ হচ্ছে, 
rd 52 BIS 5 Ls KEE Co LY GE ES 55 
[Als JNK O 
“যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন তালাশ করে, 
কস্মিনকালেও তা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না এবং 
আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে” (আলে ইমরান ৮০)| 
রাসূল সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
LE ahs 5 dead EE BG BAY DIE ON ESC 
Syd LEAKE YY EAN EE SUES 55 ING 
15 


“ইসলাম হচ্ছে একথা সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো 
হক্ক মা'বৃদ নেই ও মুহাম্মাদ আল্লাহ্‌র রাসুূল-একথার সাক্ষ্য 
দেওয়া, ছালাত ক্কায়েম করা, যাকাত দেওয়া, রামাযান মাসে ছিয়াম 
পালন করা এবং সামর্থ্য থাকলে কা'বায় হজ্জ করা” (ননসলিম)| 

প্রশ্ন ১২: ‘আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নেই এবং মুহাম্মাদ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্‌র রাসূল’- একথার সাক্ষ্য 

উত্তরঃ ‘আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই’-এর অর্থ হচ্ছে, 3 
40 ১) $5 574 অৰ্থাৎ: ‘আল্লাহ ছাড়া কোনো হক্ব মা‘বুদ নেই'’| 
এরশাদ হচ্ছে, 

[ASANO S233 A 6 GEILE 5 } 

“এ কথাটিকে তিনি (ইবরাহীম ‘আলাইহিস সালাম) অক্ষয় 
বাণী রূপে তাঁর পরবর্তীদের মধ্যে রেখে গেছেন, যাতে তারা 
আল্লাহ্র দিকেই ফিরে যেতে পারে” ({ৃখরুখ ২৮) 

আর মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহ্র 
রাসূল’-এর অর্থ হচ্ছে, মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
আল্লাহ্র বান্দা ও রাসূল| তিনি আল্লাহ্র এমন একজন বান্দা, যার 
ইবাদত করা যাবে না এবং এমন একজন নবী, যাঁকে মিথ্যা 
প্রতিপন্ন করা যাবে না; বরং তাঁর নির্দেশিত বিষয়ে তাঁকে অনুসরণ 
করতে হবে, তাঁর থেকে বর্ণিত বিষয়সমূহকে সত্য প্রতিপন্ন 


16 


করতে হবে এবং তাঁর নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বিরত থাকতে 
হবে। অনুরূপভাবে তাঁর নির্দেশিত পদ্ধতিতে আল্লাহ্র ইবাদত 
করতে হবে| সেজন্য তিনি সবধরনের বিদ‘আতকে নিষিদ্ধ 
করেছেন। ফলে ইসলামে উত্তম বিদ'আত’ বলতে কিছু নেই। 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, 
WHS 65 BES BIL LE ANN 8545 Lol 
“তোমরা শরী‘আতে নবাবিষ্কার থেকে বেঁচে থাকো| কেননা 
নবাবিষ্কৃত প্রত্যেকটা বস্তুই হচ্ছে বিদ‘আত এবং প্রত্যেকটি 
বিদ‘আতই হচ্ছে পথভ্রষ্টতা” (মনসনাদে আহমাদ,)| 
তিনি আরো বলেন, 
“যে ব্যক্তি আমাদের নির্দেশের বাইরে কোনো আমল করলো, 
তার সেই আমল প্রত্যাখ্যাত” (ননসলিম)| 
আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
53H Le AA UNG GAG SIS 0 
“যে ব্যক্তি আমাদের এই শরী'আতে নতুন কিছু সৃষ্টি করল- 
যা তার অন্তর্ভুক্ত নয়, তবে তা প্রত্যাখ্যাত” (বুখারী ও মুসলিম) 
প্রশ্ন ১৩: ছালাত, যাকাত, ছিয়াম এবং হজ্জ ফরয হওয়ার 
দলীল কি? 


উত্তরঃ ছালাত এবং যাকাত ফরয হওয়ার দলীল হচ্ছে, 

Es SLANE EE Sl Salt HUA LG} 
[0:00 © LIE 23 DS BS 

“তাদেরকে কেবলমাত্র এই নির্দেশ করা হয়েছে যে, তারা 
খাঁটি বিশ্বাসের সাথে এবং একনিষ্ঠভাবে আল্লাহ্র ইবাদত করবে, 
ছালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে। এটিই সঠিক 
দ্বীন”| (বাইয়্যেনাহ ৫)| উক্ত আয়াতে সৰ্বপ্ৰথম তাওহীদ প্রতিষ্ঠা 
এবং শির্ক থেকে মুক্ত হওয়ার কথা বলা হয়েছে। সেকারণে 
আল্লাহ্র সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ হচ্ছে, তাওহীদ আর সবচেয়ে 
বড় নিষেধ হচ্ছে, শির্ক। অতঃপর আল্লাহ ছালাত প্রতিষ্ঠা এবং 
যাকাত প্রদানের আদেশ করেছেন 

আর ছিয়াম ফরয হওয়ার দলীল হচ্ছে, আল্লাহর বাণী, 
or AF EE el le Le C3 
of oe KS 5 GSS fee ot 
EGS feb Bs AA Sl Es 55 
EO AS AE UT HE Att 0 SE GE £5 
SEU ES GG AU EYE sd 2! Sh 
ES EEA TE 0 


rd Lt 
> 


ENE OEE 


= 
চং 
5) 
t 
\ 
\ 


18 


AY BAA © SES Lili; Lom55 GG BT SG 
[\Ao 

“হে মুমিনগণ! তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হল, 
যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদেরকে দেয়া হয়েছিল , যাতে 
তোমরা তাকওয়ার অধিকারী হতে পার। এগুলো গোনা কয়েক 
দিন। অতঃপর তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে 
থাকলে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূরণ করে নিতে হবে । আর 
যাদের জন্য সিয়াম কষ্টসাধ্য তাদের কর্তব্য এর পরিবর্তে 
ফিদ্‌ইয়া- একজন মিসকীনকে খাদ্য দান করা। যদি কেউ 
স্বতঃক্ষুর্তভাবে সৎকাজ করে তবে তা তার জন্য কল্যাণকর । আর 
সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণের যদি 
তোমরা জানতে ৷ রমাদান মাস, এতে কুরআন নাযিল করা হয়েছে 
মানুষের হেদায়াতের জন্য এবং হিদায়াতের স্পষ্ট নিদর্শন ও 
সত্যাসত্যের পার্থক্যকারীরূপে। কাজেই তোমাদের মধ্যে যে এ 
মাস পাবে সে যেন এ মাসে সিয়াম পালন করে | তবে তোমাদের 
কেউ অসুস্থ থাকলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এ সংখ্যা 
পূরণ করবে | আল্লাহ্‌ তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের 
জন্য কষ্ট চান না। আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ কর এবং তিনি 
তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন সে জন্য তোমরা আল্লাহর 


মহিমা ঘোষণা কর এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর” 
[সুরা আল-বাকারাহ: ১৮৩-১৮৫] 
আর হজ্জ ফরয হওয়ার দলীল হচ্ছে, 
= এগ ঢু fs Ct HE AES 45 RHEE Es EG a5) 
[Av ols JN] 
“আল্লাহ্‌র উদ্দেশ্যে এ ঘরের হজ্জ করা মানুষের উপর ফরয, 
যার এ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রয়েছে। আর যে ব্যক্তি তা মননে না, 
(তার ক্ষেত্রে বক্তব্য হলো) আল্লাহ সৃষ্টিকুলের কোনো কিছুরই 
মুখাপেক্ষী নন” (আলে ইমরান ৯৭) 
প্রশ্ন ১৪: নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর 
দ্বীন ব্যতীত অন্য কোনো ধৰ্ম কি গৃহীত হবে? 
উত্তরঃ মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর দ্বীন 
ব্যতীত অন্য কোনো ধর্ম গৃহীত হবে না| এর প্রমাণ আল্লাহর 
বাণী, 
52 চল 5585 &e KE BCs LY FE ES 5 3 
[Acids JNO 
“যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, 
কস্মিনকালেও তা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না এবং 
আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে” (আলে ইমরান ৮৫)| 
20 


প্রশ্ন ১৫: ‘আন্তঃধর্মীয় এক্য (১৬১১৷ ০)’ মতবাদ জায়েয 
কি? 
উত্তরঃ উক্ত মতবাদ জায়েয নয়। কেননা দ্বীন ইসলাম 
পরিপূর্ণ। মহান আল্লাহ বলেন, 
ন ৬০০% জন ন জো) ঞও১ এ এৰোঁ চুৰ) 
[r 550 (Es LY 
“আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে 
দিলাম, তোমাদের প্রতি আমার নে'মতসমূহ সম্পূর্ণ করলাম এবং 
তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে পছন্দ করলাম” (মায়েদাহ 
৩)। অতএব, ইসলামের সাথে অন্য কোনো দ্বীনকে যুক্ত করার 
কোনোই প্রয়োজন নেই| তাছাড়া মহান আল্লাহ দ্বীন ইসলাম 
ব্যতীত অন্য কোনে দ্বীন কস্মিনকালেও গ্রহণ করবেন না। এর 
প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী, 
চপ 92 চল 555 &e IE 0 Es LY FE ES 5) 
[Acids JNO 
“যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, 
কস্মিনকালেও তা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না এবং 
আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে” (আলে ইমরান ৮০)| 
তাছাড়া রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


21 


BLS YG Ei HN Ge HI EST 0 24 S55 Sh 
[ MLE SOE aA ELL LONE 
“মুহাম্মাদের জীবন যে সত্ববার হাতে, তার কসম করে বলছি, 
এই উম্মতের যে কেউ ইয়াহুদী হোক বা নাছারা হোক আমার 
কথা শোনে অথচ আমার রিসালাতের প্রতি ঈমান না আনা 
অবস্থায় মৃত্যুবরণ করে, সে হবে জাহান্নামীদের অন্তর্ভুক্ত” 
(মনসলিম)। 

প্রশ্ন ১৬: ঈমানের রুকন কয়টি ও কি কি? 
উত্তরঃ ঈমানের রুকন ৬টি| সেগুলি হচ্ছে, আল্লাহ্‌র প্রতি 
প্রতি ঈমান, তাঁর রাসূলগণের প্রতি ঈমান, আখেরাতের প্রতি 
ঈমান এবং তাক্কদীরের ভাল-মন্দের প্রতি ঈমান| কুরআনুল 
কারীম এবং সহীহ হাদীসের বক্তব্য অনুযায়ী উক্ত রুকনসমূহের 
প্রত্যেকটির প্রতি ঈমান না আনা পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। 
যে ব্যক্তি এগুলির কোনো একটিকে অস্বীকার করবে, সে ঈমানের 

গণ্ডি থেকে বের হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, 
SSG HL Sa BSP 55 oo SLING IG 535 
AE Ll ac 1G 3 oF SHS SEN 35 e868 
[cA 540 (© ad Ml SS 


22 


“রাসুলের নিকট তাঁর প্রতিপালকের পক্ষ থেকে যে অহি 
অবতীর্ণ হয়েছে, তাকে তিনি এবং মুমিনগণ মনেপ্রাণে বিশ্বাস 
করেছেন। তাঁরা সবাই ঈমান এনেছেন আল্লাহ্র প্রতি, তাঁর 
ফেরেশতামণ্ডলীর প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি এবং তাঁর 
রাসূলগণের প্রতি| (তাঁরা বলে,)) আমরা তাঁর রাসূলগণের মধ্যে 
কোন তারতম্য করি না| তাঁরা বলে, আমরা শুনেছি এবং মেনে 
নিয়েছি। হে আমাদের পালনকর্তা! আমরা আপনার কাছে ক্ষমা 
চাই এবং আপনারই নিকট প্রত্যাবর্তন করতে হবে” (বাক্কারাহ 
২৮০) 

তাছাড়া রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-কে ঈমান 
সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 

YE AG G35 PN el 455 585 SESS; HY Ge Oh 

i) 
তাঁর কিতাবসমূহের প্রতি, তাঁর রাসূলগণের প্রতি এবং তাক্কদীরের 
ভাল-মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা” (সুসলিম)| 

প্রশ্ন ১৭: ঈমানের এই ৬টি মূলনীতির দাবী কি? 
উপর আছেন তার স্বীকৃতি দিতে হবে| তাঁর রুবূবিইয়াত, 
উলুহিইয়াত এবং সুন্দরতম নামসমূহ ও গুণাবলীরও স্বীকৃতি দিতে 


23 


হবে| ফেরেশতামণ্ডলীর প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে, তাঁদের 
বিদ্যমানতা এবং নানাবিধ কর্মকাণ্ড সম্পর্কে বিশ্বাস পোষণ করা। 
কিতাবসমূহের প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে, এই বিশ্বাস করতে 
হবে যে, আল্লাহ তাঁর রাসূলগণের উপর আসমানী কিতাবসমূহ 
অবতীর্ণ করেছেন|। যেমনঃ তাওরাত, ইঞ্জীল, যাবুর, ছুহুফে 
ইবরাহীম এবং কুরআন।| আমাদেরকে আরো বিশ্বাস করতে হবে 
যে, কুরআন ব্যতীত অন্যান্য মৌলিক আসমানী কিতাবসমূহে 
পরিবর্তন-পরিবর্ধন সাধিত হয়েছে। রাসূলগণের প্রতি ঈমান 
আনার অর্থ হচ্ছে, আমাদেরকে এই বিশ্বাস করতে হবে যে, 
আল্লাহ মানব জাতির হেদায়াতের জন্য অনেক রাসূল প্রেরণ 
করা হয়েছে। সর্বপ্রথম রাসূল হলেন, নূহ আলাইহিস সালাম এবং 
সর্বশেষ ও সর্বোত্তম হচ্ছেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম। আখেরাতের প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে, 
আখেরাতের হিসাব-নিক্কাশ, প্রতিদান, জান্নাত-জাহান্নাম এবং এই 
করা| আর তাক্কদীরের প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে, আমাদেরকে 
এই বিশ্বাস করতে হবে যে, সবকিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন, 
সেগুলি সৃষ্টি হওয়ার আগেই তিনি সে সম্পর্কে জ্ঞান রাখতেন, 


24 


তিনি তা লাওহে মাহফুযে লিখে রেখেছেন এবং সবকিছু তাঁর 
ইচ্ছাতেই সংঘটিত হয়েছে। মহান আল্লাহ বলেন, 

[LONE is 8 £0) 

“নিশ্চয় প্রত্যেকটি জিনিসকে আমরা পরিমিতরূপে সৃষ্টি 
করেছি” (আল-ক্লামার 85) অন্যত্র এসেছে, 

G5 A HG GEG NUS NY AA Ss Aicje } 

AE Ns 255 N5 BN Alb G35 NY; NBs oe LS 

[o4 NEO I PS SN) 

“তাঁর কাছেই গায়েবী জগতের চাবি রয়েছে; এগুলি তিনি 

ব্যতীত কেউ জানে না| স্থলে ও জলে যা কিছু আছে, তিনিই 

জানেন। তাঁর জানার বাইরে (গাছের) কোন পাতাও বরে না। 

তাক্বদীরের লিখন ব্যতীত কোন শস্যকণা মৃত্তিকার অন্ধকার অংশে 

পতিত হয় না এবং কোন আর্দ্র ও শুষ্ক দ্রব্যও পতিত হয় না” 
(আন'‘আম ৫5/। মহান আল্লাহ আরো বলেন, 

DMS SLES SDS SL NG CA GG A SLs 

[VO 3 HE 

“তুমি কি জানো না যে, আসমান ও যমীনে যা কিছু আছে, 

সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত| এসবই কিতাবে লিখিত 

আছে| নিশ্চয়ই তা আল্লাহ্‌র কাছে সহজ” (হজ্জ ৭০)| তিনি 


আরো এরশাদ করেন, 
25 


[14:25 © hal 25 HES fF SUE VG 
কিছুই ইচ্ছা করতে পার না” (তাকভীর ২%)| তাছাড়া রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

BG Al JL SIE BY DRE IL BI BES DLL Hl YS 
sess ALT Of Be EE I ENS AEG oly SE Eiri 
2 acs Bids Hf BE LAE IG 2 LS 15 ses SY BAS 

USB LLG FUN Cat DE UES 5550085 IB 
তোমাকে হেফাযত করবেন। আল্লাহ্র অধিকার রক্ষা কর, তাহলে 
তুমি তাঁকে তোমার সামনে পাবে। যখন কোনো কিছু চাইবে, 
তখন আল্লাহ্‌র কাছেই চাও| অনুরূপভাবে যখন সাহায্য প্রার্থনা 
করবে, তখন আল্লাহ্র কাছেই সাহায্য প্রার্থনা কর। জেনে রেখো, 
যদি পৃথিবীর সবাই একত্রিত হয়ে তোমার উপকার করতে চায়, 
বেশী উপকার করতে পারবে না| পক্ষান্তরে যদি তারা সবাই 
একত্রিত হয়ে তোমার ক্ষতি সাধন করতে চায়, তাহলে আল্লাহ 
যতটুকু লিখে রেখেছেন, তার চেয়ে বেশী ক্ষতি করতে পারবে না। 
তাক্কদীরের লিখন শেষ হয়ে গেছে” (তিরমিযী; তিনি হাদাসটিকে 
হাসান-সহীহ’ বলেছেন্‌)| তিরমিযী ছাড়া অন্য বর্ণনায় এসেছে, 

26 


“তুমি আল্লাহ্র অধিকার রক্ষা কর, তাহলে তাঁকে তুমি তোমার 
সামনে পাবে। তোমার সুখ-স্বাচ্ছন্দের সময় আল্লাহকে চিনো, 
তাহলে কষ্ট-কাঠিন্যের সময় তিনি তোমাকে চিনবেন| জেনে 
রেখো, তাক্বদীরে যদি লেখা থাকে, তোমার কিছু ভুল হবে, তাহলে 
তা কখনই সঠিক হতে পারে না| পক্ষান্তরে তাক্দীরে যদি লেখা 
থাকে, তোমার সঠিক কিছু হবে, তাহলে তা কখনই ভুল হতে 
পারে না| জেনে রেখো, ধৈর্য্যের সাথেই রয়েছে প্রকৃত বিজয়, 
দুঃখ-কষ্টের সাথেই রয়েছে আনন্দ এবং জটিলতার সাথেই রয়েছে 

সহজতা”। 
প্রশ্ন ১৮: কবরে সুখ-শান্তির বিষয়টি কি কুরআন-সুন্নাহ্‌ দ্বারা 

প্রমাণিত? 

উত্তরঃ হ্যাঁ, মহান আল্লাহ বলেন, 

5383 di Ble LT bh fy Ess GE Cle 6,553 30 
[i136 ® Sli 
“সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা 
হয়। আর কিয়ামতের দিন আদেশ করা হবে, ফেরাউন গোত্রকে 
কঠিনতর আযাবে দাখিল কর” (গাফির ৪৬)| অন্য আয়াতে 

এসেছে, 
(ES BF GN Bol del I Lie Si HW EB) 
[eV coastal] 

27 


“মহান আল্লাহ মুমিনদেরকে পার্থিব জীবনে এবং আখেরাতে 
মজবুত বাক্য দ্বারা অবিচল রাখেন” (ইবরাহীম ২৭) 

হাদীসে ক্কৃদসীতে এরশাদ হয়েছে, “আসমান থেকে একজন 
ঘোষণাকারী ঘোষণা দেন যে, আমার বান্দা সত্য বলেছে|। অতএব, 
তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোষাক 
পরিয়ে দাও এবং তার জন্য জান্নাত পর্যন্ত একটি দরজা খুলে 
দাও, যেদিক দিয়ে তার কাছে জান্নাতের সুবাতাস ও সুদ্রাণ 
আসবে। আর যত দূর তার চোখ যায়, তত দূর পর্যন্ত তার 
কবরকে সম্প্রসারিত করা হবে। পক্ষান্তরে মৃত ব্যক্তি কাফের হলে 
সে ফেরেশতদ্বয়ের প্রশ্নোত্তরে ব্যর্থ হবে। ফলে একজন 
ঘোষণাকারী এমর্মে ঘোষণা দিবেন যে, সে মিথ্যা বলেছে| অতএব, 
তার জন্য জাহান্নামেরর বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের 
পোষাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নাম পর্যন্ত একটি দরজা 
খুলে দাও, যেদিক দিয়ে তার কাছে জাহান্নামের তাপ ও বিষ 
আসবে। আর তার কবরকে তার জন্য এমন সংকীর্ণ করা হবে 
যে, তার পাজরের হাড়-হাডিড একটা আরেকটার মধ্যে ঢুকে 
যাবে” (তিরমিযী, ‘সহীহ”। 

অন্য বর্ণনায় এসেছে, “অতঃপর কাফেরের জন্য লোহার 
হাতুড়ি দিয়ে একজন অন্ধ এবং বধির ফেরেশতা নিযুক্ত করা 
হবে; এঁ হাতুড়ি দিয়ে যদি পাহাড়কেও মারা হয়, তবুও পাহাড় 

28 


মাটি হয়ে যাবে। ফেরেশতা এঁ হাতুড়ি দিয়ে তাকে এমন আঘাত 
করবেন, মানুষ ও জিন ব্যতীত সবাই তার চিৎকার শুনতে পাবে। 
অতঃপর সে মাটির সাথে মিশে যাবে, তারপর তার মধ্যে আবার 
রূহ প্রদান করা হবে” (আবু দাউদ)|* 
প্রশ্ন ১৯: কুরআন কি আল্লাহ্র পক্ষ থেকে নাযিলকৃত নাকি 
আল্লাহ্‌র সৃষ্ট? 
উত্তরঃ কুরআন সৃষ্ট নয়; বরং তা আল্লাহ্র পক্ষ থেকে 
নাধিলকৃত| এর প্রমাণ আল্লাহর বাণী, 
[fv LSS © Nes G55 lE UF LE 6) 
অবতীর্ণ করেছি” (ইনসান ২৩)| অন্য আয়াতে বলা হয়েছে, 
[4:24 O Sac 4 0 SHG 2 6 
“নিশ্চয়ই আমরা কুরআন অবতীর্ণ করেছি এবং আমরা 
নিজেরাই এর সংরক্ষক” (হিজর 5) 
প্রশ্ন ২০: আমল ছাড়া ঈমান কি কোনো কাজে আসবে? 


* অন্য হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোগলখোর 
ও পেশাব থেকে যে বেঁচে থাকত না তার সম্পর্কে বলেন, তারা দু'জন আযাব 
প্রাপ্ত হচ্ছে, (অর্থাৎ কবরে) তবে তারা বড় কোনো কিছুতে আযাব পাচ্ছে না। 
তাদের একজন পেশাব থেকে বেঁচে থাকতো না, অপরজন চোগলখুরী করত 


[বুখারী] 
29 


উত্তরঃ একজন মুমিনের ভেতর অবশ্যই ঈমান এবং আমল 
উভয়ের সমন্বয় থাকতে হবে। প্রমাণ আল্লাহর বাণী, 
{© bes EEA df BANE LEH EL SH) 
[vo :4b] 
“আর যারা ঈমানদার হয়ে এবং সৎকর্ম করে তাঁর কাছে 
হাযির হবে, তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা” (তৃ-হা ৭6) 
উক্ত আয়াতে মহান আল্লাহ জান্নাতে প্রবেশের জন্য ঈমান এবং 
আমল উভয়ের শর্তারোপ করেছেন। 
প্রশ্ন ২১: 'ইহ্‌সান' কাকে বলে? 
উত্তরঃ 'ইহ্‌সান'-এর সংজ্ঞায় রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 
DN 2 1 Sms 41 OU BF DHS Zo 225 Ohh 
“ইহ্সান অর্থ: এমনভাবে আল্লাহ্র ইবাদত করা, যেন তুমি 
তাঁকে দেখছ| যদি তুমি তাঁকে দেখতে সক্ষম না হও, তাহলে মনে 
করবে, তিনি তোমাকে দেখছেন” (বৃখার)। 
প্রশ্ন ২২: একজন মুমিনের আমল কখন বন্ধ হয়ে যায়? 
উত্তরঃ কেবলমাত্র মৃত্যুর মাধ্যমে একজন মুমিনের আমল 
বন্ধ হয়ে যায় মহান আল্লাহ বলেন, 
[04241 © dill ISL SS 5 LE 


30 


“মৃত্যু অবধি আপনি আপনার পালনকর্তার ইবাদত করুন|” 
হাদীসে এসেছে, 
FEE BLS Se NBS SY) ULE LE KEN SUID SG Gp 
dE ESA) s Eee 
“মানুষ যখন মারা যায়, তখন তিনটি আমল ব্যতীত তার 
সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়ঃ ছাদাক্কায়ে জারিয়াহ, তার রেখে 
যাওয়া এমন ইলম, যদ্বারা উপকার সাধিত হয় এবং এমন সৎ 
সন্তান, যে তার জন্য দো'আ করে” (স্নসলিম)| তাছাড়া নবী 
সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবদ্দশায় কখনই আমল 
পরিত্যাগ করেন নি। 
প্রশ্ন ২৩: মানুষ কি বাধ্যগত জীব নাকি স্বাধীন? 
উত্তরঃ এধরনের শব্দ ব্যবহার করা উচিৎ নয়। কেননা এ 
দু’টিই ভুল| কুরআনুল কারীম ও সহীহ হাদীসের বক্তব্য অনুযায়ী 
প্রমাণিত হয়, মানুষের ইচ্ছাশক্তি রয়েছে এবং সে তার ইচ্ছাশক্তি 
প্রয়োগের মাধ্যমেই আমল করে থাকে| তবে এসবকিছুই আল্লাহ্র 
ইলম এবং ইচ্ছার অধীন। এরশাদ হচ্ছে, 
Sl 5 BLS of HY SE Lg © LR of ms Hi 53 
[SA A: ASAIN ® 


31 


“(এই উপদেশ) তার জন্য, তোমাদের মধ্যে যে সরল পথে 
চলতে চায়। তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছার বাইরে 
অন্য কিছুই ইচ্ছা করতে পার না” (তাকভীর ২৮-২৯) 

প্রশ্ন ২৪: তাওহীদ কয় প্রকার ও কি কি? 

উত্তরঃ তাওহীদ বা আল্লাহ্র একত্ববাদ তিন প্রকারঃ 

১. ইবাদতের ক্ষেত্রে আল্লাহ্র একত্ববাদঃ এর অর্থ হচ্ছে, 
আমাদেরকে এমর্মে অকাট্য বিশ্বাস পোষণ করতে হবে যে, 
একমাত্র আল্লাহই এককভাবে ইবাদত পাওয়ার যোগ্য, এতে তাঁর 
কোনো অংশীদার নেই। আল্লাহ তা'আলা বলেন, 

[eA GD Salt BLA UGG ) 

“তাদেরকে কেবলমাত্র এই নির্দেশ করা হয়েছে যে, তারা 
খাঁটি বিশ্বাসের সহিত এবং একনিষ্ঠভাবে আল্লাহ্র ইবাদত করবে” 
(বাইয়্যেনাহ 6)| 

২. রুবুবিয়াত তথা প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ্‌র 
একত্ববাদঃ অর্থাৎ আমাদেরকে এই অকাট্য বিশ্বাস পোষণ করতে 
হবে যে, একমাত্র আল্লাহই সবকিছুর সৃষ্টিকর্তা, রিযিক্বদাতা এবং 
পরিচালক; এক্ষেত্রে তার কোনো অংশীদার নেই এবং নেই কোনো 
সহযোগীও| মহান আল্লাহ বলেন, 

SU ILS oN A 55 55 Hf GE DS Ss JY 
[Yb] (585% 


32 


“আল্লাহ ব্যতীত এমন কোন স্রষ্টা আছে কি, যে তোমাদেরকে 
আসমান ও যমীন থেকে রিযিক্ক দান করে? তিনি ব্যতীত সত্য 
কোন উপাস্য নেই।| অতএব, তোমরা কিভাবে (তাঁর তাওহীদ 
থেকে) ফিরে যাচ্ছ?” (ফাতির ৩)| তিনি আরো বলেন, 

[ASAIN © Sed BAS SEI A HSL 

“নিশ্চয় মহান আল্লাহই একমাত্র রিযিক্কদাতা, মহাশক্তিমান 
এবং পরাক্রান্ত” (যারিয়াত ৫৮)| তিনি আরো বলেন, 

[ese (BN IL 2 S53 Y 

“তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সবকিছু পরিচালনা 
করেন” (সাজদাহ 6)| 

৩. আল্লাহ্‌র সুন্দরতম নামসমূহ এবং গুণাবলীর ক্ষেত্রে 
একত্ববাদঃ অর্থাৎ এই বিশ্বাস করতে হবে যে, মহান আল্লাহ্র 
সুন্দরতম নামসমূহ এবং পরিপূর্ণ গুণাবলী রয়েছে, যেগুলি 
কুরআনুল কারীম ও সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। মহান আল্লাহ্‌ 
বলেন, 

[SASL NLL LES ELINY i 3 

“আর আল্লাহ্র রয়েছে সুন্দরতম নামসমূহ।| অতএব, 
সেগুলির মাধ্যমেই তাঁকে ডাকো” (আ'রাফ ১৮০)| এই নামসমূহ 
এবং গুণাবলীতে কোনোরূপ পরিবর্তন-পরিবর্ধন করা যাবে না 
এবং এগুলির কল্পিত কোনো আকৃতি যেমন স্থির করা যাবে না, 


33 


তেমনি কোনো সৃষ্টির সাথে সেগুলির কোনোরূপ সাদৃশ্য বিধানও 
করা চলবে না| আমাদেরকে আরো বিশ্বাস করতে হবে যে, মহান 
আল্লাহ্র মত আর কেউ নেই।| আল্লাহ বলেন, 
[N20 © all tel 5 Lo AS LLY 
“কোন কিছুই তাঁর অনুরূপ নয়। তিনি সর্বশ্রোতা এবং 
সৰ্ব্নষ্টা” (শূরা ১১) 


প্রশ্ন ২৫: নভোমণ্ডল ও ভূমণ্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী 

উত্তরঃ নভোমণ্ডল ও ভূমণ্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী 
সকল বস্তু একমাত্র আল্লাহই পরিচালনা করেন; এসব পরিচালনার 
ক্ষেত্রে তার কোনো অংশীদার নেই এবং নেই কোনো সহযোগী। 
এরশাদ হচ্ছে, 

[0 {AE 2 ots A UG BS 0 CGS GY 

“এতে তাদের কোন অংশও নেই এবং তাদের কেউ 
আল্লাহ্‌র সহযোগীও নয়” (সাবা ২২) 

প্রশ্ন ২৬: কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে, সমস্ত পৃথিবী চার 
কুতুব বা চারটি মূল শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে আমরা তার 
ব্যাপারে কি বলতে পারি? 


34 


উত্তরঃ কোনো ব্যক্তি যদি এই ধরনের বিশ্বাস পোষণ করে, 
তাহলে সকল আলেমের একমত্যের ভিত্তিতে সে কাফের| কেননা 
সে এই ভ্রান্ত আক্কীদা পোষণের মাধ্যমে মূলতঃ আল্লাহ্‌র নিম্নোক্ত 
বাণীকে অস্বীকার করেঃ 

[cl CO pt ts AGG Ys 0 lg LG) 

“এতে তাদের কোন অংশও নেই এবং তাদের কেউ 
আল্লাহ্‌র সহযোগীও নয়” (সাবা ২২)। উপরন্তু সে বিশ্ব-জগত 
পরিচালনার ক্ষেত্রে আল্লাহ্র উপর অপারগতার অপবাদ দেয়। 

প্রশ্ন ২৭: আপনার নবী কে? 

উত্তরঃ আমার নবী মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল 
মুত্তালিব ইবনে হাশেম ইবনে আবদে মানাফ। তাঁকে আল্লাহ 
ইসমাঈল-এর উত্তরসূরী কুরাইশ বংশ থেকে মনোনীত করে মানব 
এবং জিন জাতির নিকট নবী হিসাবে প্রেরণ করেন। আর তার 
উপর অবতীর্ণ করেন অহি| ফলে তিনি মানুষকে একমাত্র 
আল্লাহ্র ইবাদত করার উদাত্ত আহ্বান জানান| পক্ষান্তরে আল্লাহ্‌ 
ছাড়া তারা যেসব প্রতিমা, পাথর, গাছ-গাছালি, নবী-রাসূল, 
দিতে আহ্বান জানান এক কথায় তিনি শির্ক বর্জন করে খালেছ 
তাওহীদ প্রতিষ্ঠার আহ্বান জানান। সাথে সাথে তিনি একথাও 


35 


ঘোষণা করেন যে, আল্লাহ ছাড়া আর কেউ কল্যাণ সাধন বা 
অকল্যাণ দূরীকরণে সক্ষম নন| মহান আল্লাহ বলেন, 
HE ES EEE Bl ALES; ES SEMEL 
[LAM O SES LIG HEL 
“কে নিরূপায়ের ডাকে সাড়া দেন, যখন সে ডাকে এবং কে 
কষ্ট দূরীভূত করেন? আর কে তোমাদেরকে পৃথিবীতে পূর্ববর্তীদের 
স্থলাভিষিক্ত করেন? সুতরাং আল্লাহ্‌র সাথে অন্য কোন উপাস্য 
আছে কি? তোমরা অতি সামান্যই উপদেশ গ্রহণ কর” (নামল 
৬২) অনুরূপভাবে তিনি মানুষকে একথাও অবগত করেছেন যে, 
কল্যাণ সাধন এবং অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ্র নিকটেই। 
কোনো ক্ষমতা নেই। এরশাদ হচ্ছে, 
Jil SANG CALE A BE Gos LT IAT 3 
ORS TE GOIE 
“আপনি বলুন, আমি তোমাদেরকে বলি না যে, আমার কাছে 
আল্লাহ্‌র ভাণ্ডার রয়েছে|। তাছাড়া আমি অদৃশ্য বিষয়ও অবগত 
নই। আমি এমনও বলি না যে, আমি ফেরেশতা” (আন'আম ৫০)| 
প্রশ্ন ২৮: অলী-আওলিয়ারা কি গায়েবের খবর জানেন? তারা 
কি মৃতকে জীবিত করতে পারেন? 


36 


উত্তরঃ একমাত্র আল্লাহ ছাড়া গায়েবের খবর আর কেউই 
জানে না| মহান আল্লাহ বলেন, 
CLT Eb 2 Ge EEE EE IO EST) 
[AA :2l,0)\] 
“আর আমি যদি গায়বের কথা জানতাম, তাহলে বহু কল্যাণ 
অর্জন করে নিতে পারতাম এবং কোনো অকল্যাণ আমাকে স্পর্শ 
করতে পারত না” (আ'রাফ ১৮৮)। অনুরূপভাবে একমাত্র আল্লাহ 
ছাড়া মৃতকে আর কেউই জীবিত করতে পারে না| আল্লাহ বলেন, 
$3 5 YN LEE 5 DLLELE SLES SESE HY) 
ARAL © AG ST 8 HES Sls 
অতঃপর মৃত্যু দেন অতঃপর তিনিই তোমাদেরকে কিয়ামতের 
দিন একত্রিত করবেন, যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। 
কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না” (জাহিয়াহ ২৬)। 
চার ইমামের সকলেই এ মর্মে একমত পোষণ করেছেন, যে 
ব্যক্তি দাবি করবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
গায়েবের খবর রাখেন অথবা মৃতকে জীবিত করেন, সে মুরতাদ 
অর্থাৎ ইসলামের গণ্ডির বাইরে|। কেননা সে এর মাধ্যমে আল্লাহ্‌র 
উপর মিথ্যারোপ করে| কারণ আল্লাহ তাঁর রাসূলকে মানুষ এবং 
জিন জাতিকে নিম্নোক্ত বাণী পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেনঃ 


3 


IAS IAT; IY; Hf HE xs AIH B 
RARE GONE 
“আপনি বলুন, আমি তোমাদেরকে বলি না যে, আমার কাছে 
আল্লাহ্‌র ভাণ্ডার রয়েছে। তাছাড়া আমি অদৃশ্য বিষয়ও অবগত 
নই| আমি এমনও বলি না যে, আমি ফেরেশতা” (আন'আম 
৫০)| ইমাম বুখারী তাঁর স্বীয় সহীহ গ্রন্থে আব্দুল্লাহ ইবনে ওমর 
(রাদিয়াল্লাহু ‘আনহু)-এর সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অদৃশ্যের চাবি পাঁচটি, যা আল্লাহ্‌ 
ছাড়া কেউই জানেন না: 
SS ULES Sb Als EA Js BU le ie Bj) 
HENNE HEL LL at ELLE LE 
[Yt 0D © 
বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে, তা তিনি জানেন| কেউ 
জানে না যে, সে আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানে 
না যে, সে কোন্‌ দেশে মৃত্যুবরণ করবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, 
সর্ববিষয়ে সম্যক জ্ঞাত” (প্রক্কমান ৩৪) | 
তবে নবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের খবর ঠিক 
ততটুকুই জানেন, যতটুকু আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জানান। 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দাবি করেন 
38 


নি যে, তিনি তাঁর কোনো সাহাবীকে অথবা তাঁর প্রয়াত কোনো 
সন্তানকে জীবিত করেছেন। আর যদি সর্বশ্রেষ্ঠ নবী ও অলীর 
দ্বারা এটি সম্ভব না হয়, তাহলে যারা তাঁর থেকে নিম্ন পর্যায়ের, 
তাদের দ্বারা এগুলি কিভাবে সম্ভব হতে পারে?! 

প্রশ্ন ২৯: ঈসা আলাইহিস সালাম মৃতদেরকে জীবিত করতে 
পারতেন এবং মানুষ তাদের বাড়িতে যা কিছু সঞ্চয় করত, তা 
জানতেন। প্রশ্ন হচ্ছে, তাহলে অন্যান্য আউলিয়াদের দ্বারা কি 
এমনটি সম্ভব? 

উত্তরঃ এটি আল্লাহ তা'আলা তাঁর রাসূল ঈসা আলাইহিস 
সালাম-এর জন্য একটি স্বতন্ত্য অলৌকিক ঘটনা হিসাবে নির্ধারণ 
করেছেন, যেটি অন্য কারো জন্য করেন নি| আর নবী সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাম-এর চেয়ে মর্যাদাবান 
হওয়া সত্ত্বেও উক্ত দাবি করেন নি| তাহলে কিভাবে কেউ দাবি 
করতে পারে যে, আল্লাহ্‌র প্রিয় বান্দারা মৃতদেরকে জীবিত করতে 
সক্ষম?! 

প্রশ্ন ৩০: আল্লাহ্র অলী হওয়ার বিষয়টি কি শুধু কতিপয় 
মুমিনের সাথে নির্দিষ্ট নাকি সকল মুমিনের ক্ষেত্রেই তা সম্ভব? 

উত্তরঃ প্রত্যেক প্রকৃত মুমিন-মুত্তাক্ী ব্যক্তিই আল্লাহ্‌র অলী। 
মহান আল্লাহ বলেন, 


39 


18 as ol © 5454 A V5 Lele SN HG Sf 
[MY ii AL® S54 

এবং তারা চিন্তিতও হবে না| তারা হচ্ছে, যারা ঈমান এনেছে 
এবং তাক্কওয়া অর্জন করেছে” (ইউনুস ৬২-৬৩)। আর তাক্কওয়া 
হচ্ছে, আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম- 
এর যাবতীয় আদেশ-নিষেধ মেনে চলা। অতএব, আল্লাহ্র অলী 
হওয়ার বিষয়টি সকল মুমিন নর-নারীর জন্য উনুক্ত; বিশেষ কারো 
জন্য তা নির্দিষ্ট নয়। 

প্রশ্ন ৩১: আল্লাহ তা'আলা বলেন, $35) 4 1051 513 
(595414 )5 1455 ‘মনে রেখো, যারা আল্লাহ্র অলী, তাদের 
কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না’ (ইউনুস ৬২)| উক্ত 
করে? 
উত্তরঃ আয়াতটি অলী-আউলিয়াদের নিকট প্রার্থনা করা 
অথবা সাহায্য চাওয়ার বৈধতা নির্দেশ করে না; বরং আউলিয়াদের 
এবং আখেরাতেও তাঁরা চিন্তিত হবেন না| মনে রাখতে হবে, 
আল্লাহ ব্যতীত অন্যের কাছে প্রার্থনা করা শির্ক। 


40 


প্রশ্ন ৩২: মুমিনগণ জান্নাতে তাঁদের প্রতিপালককে দেখতে 
পাবেন কি? 
উত্তরঃ হ্যাঁ, মুমিনগণ জান্নাতে তাঁদের প্রতিপালককে দেখতে 
পাবেন। আল্লাহ তা'আলা বলেন, 
[cy 0D LOBE C5 BAO 20 245 
“সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে| তারা তাদের 
পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে” (কিয়ামাহ ২২-২৩)| নবী 
সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
MEE $5 EY 
“নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিপালককে (জান্নাতে) 
দেখবে” (বুখারী ও মনসলিম)| 
প্রশ্ন ৩৩: নবী-রাসূল বাদে আল্লাহ্‌র অন্যান্য অলী-আউলিয়া 
কি ছগীরা এবং কাবীরা গোনাহে পতিত হওয়া থেকে মুক্ত? 
উত্তরঃ নবী-রাসূলগণ ছাড়া কোনো অলী-আউলিয়া ছগীরা 
এবং কাবীরা গোনাহে পতিত হওয়া থেকে মুক্ত নন। 
প্রশ্ন ৩৪: খিযির কি এখনো জীবিত? 
উত্তরঃ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে প্রেরিত 
হওয়ার আগেই খিযির মারা গেছেন। কারণ, আল্লাহ তা'আলা 
এরশাদ করেন, 


41 


ab sn 0 


{O SAAD ES MII OLS 5 AIS GS} 
[rt :sLs)\ 
করিনি| সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে?” 
(আফিয়া ৩৪)। 
আর যদি তিনি জীবিত থাকতেন, তাহলে তিনি নবী সল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণ করতেন এবং তাঁর সাথে 
জিহাদে শরীক হতেন। কেননা আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষ এবং জিন জাতির নিকট 
প্রেরিত হয়েছিলেন। মহান আল্লাহ বলেন, 
oA: {LE LAM IS GLANS FB 
“বলুন, হে মানবমণ্ডলী! তোমাদের সবার নিকটে আমি 
আল্লাহ প্রেরিত রাসূল” (আ'রাফ ১৫৮) 
ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনের শেষাংশে একবার 
আমাদেরকে নিয়ে এশার ছালাত আদায় করলেন। তিনি সালাম 


ফিরে উঠে দাঁড়ালেন এবং বললেনঃ 
HEE Ge EN Ee EL Bl ol Fe SY 35 AS 25 


45 25) 


42 


“তোমরা আজকের রাত সম্পর্কে কিছু জানো কি? (মনে 
রেখো) বর্তমানে যারা ভূ-পৃষ্টে রয়েছে, তাদের কেউ এই রাত 
থেকে নিয়ে একশত বৎসরের মাথায় বেঁচে থাকবে না” (বুখারী ও 
ন্লসলিম)। উক্ত হাদীসও প্রমাণ করে যে, খিযির মৃত্যুবরণ 
করেছেন। অতএব, তিনি কারো ডাকে সাড়া দেন না এবং 
কাউকে পথ প্রদর্শনও করেন না| 

প্রশ্ন ৩৫: শির্ক কত প্রকার? 

উত্তরঃ শির্ক দুই প্রকার। যথাঃ 

১. বড় শির্কঃ যেমন: মৃত ব্যক্তির নিকট সাহায্য চাওয়া, 
আল্লাহ ছাড়া আর কেউ বাস্তবায়নে অক্ষম- এমন কোনো বিষয়ে 
অন্যের কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহ ছাড়া অন্যের উপর 
ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে যবেহ করা ইত্যাদি। 
শির্কের গোনাহ আল্লাহ ক্ষমা করেন না| আল্লাহ বলেন, 

[As (3 BR ONIN HT SL 

“নিশ্চয়ই আল্লাহ শির্কের গোনাহ ক্ষমা করেন না” (লিসা 
55৬)| নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

OE SS a BALE 5 EIS EEL LLY BB 

“যে ব্যক্তি আল্লাহ্‌র সাথে শির্ক না করে মৃত্যুবরণ করবে, সে 
জান্নাতে প্রবেশ করবে। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ্র সাথে শির্ক 
করে মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে” (সুসলিম)| 

43 


২. ছোট শির্কঃ যেমন: লোক দেখানো ইবাদত| নবী 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
G5 CEASE ALE 2558) Bin iale Sel I 6) 
GL" EF ad 
“যে বিষয়ে আমি তোমাদের উপরে সবচেয়ে বেশি ভয় করি, 
তা হল ছোট শির্ক”| ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু ‘আনহুম) 
তাঁকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রাসূল! ছোট শির্ক কি? তিনি 
বললেন, “ছোট শির্ক হচ্ছে লোক দেখানো ইবাদত” (সনসলিম)| 
অনুরূপভাবে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করাও ছোট শির্কের 
অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
B78 5 SE 5 4 LE LS I 
“যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করে, সে কুফরী 
করে অথবা শির্ক করে” (তিরমিযী। 
প্রশ্ন ৩৬: মৃত ব্যক্তিরা কি শ্রবণ করে এবং আহ্বানকারীর 
উত্তরঃ মৃত ব্যক্তিরা শ্রবণ করে না এবং আহ্বানকারীর 
আহ্বানে সাড়াও দেয় না| আল্লাহ বলেন, 
[vO 53 he SG) 
২২)। তিনি আরো বলেন, 
44 


[A IMLS ES Y DS} 
“আপনি মৃতদেরকে আহ্বান শোনাতে পারবেন না” (নামল 
৮০)| তিনি অন্যত্ৰ বলেন, 
ASN BES LO ols 2 SSVI Usd 9 SAT Gl 
ST SE LE 555 SS Yel lA 5 Loss 
Dt vb O AE Be MLN; 
“তাঁর পরিবর্তে তোমরা যাদেরকে ডাক, তারা তুচ্ছ খেজুর 
বীচির আবরণেরও অধিকারী নয়। তোমরা তাদেরকে ডাকলে 
তারা তোমাদের সে ডাক শুনে না| আর শুনলেও তোমাদের ডাকে 
সাড়া দেয় না| কিয়ামতের দিন তারা তোমাদের শির্ক অস্বীকার 
করবে।| বস্তুতঃ আল্লাহ্‌র ন্যায় কেউ তোমাকে অবহিত করতে 
পারবে না” (ফাতির ১৩-১৪) 
প্রশ্ন ৩৭: মূর্খ ব্যক্তিরা যেসব কবরবাসীকে সম্মান করে, 
উত্তরঃ মূর্খ ব্যক্তিদের নিকটে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে 
শয়তানরূপী জিনেরা এমন শব্দ করে থাকে। কেননা সরাসরি 
কুরআনের বাণী দ্বারা প্রমাণিত যে, কবরবাসীরা কোনো 
আহ্বানকারীর আহ্বানে সাড়া দিতে পারে না| পূর্ববর্তী প্রশ্নের 
উত্তরের দলীলগুলি দ্রষ্টব্য। 


45 


প্রশ্ন ৩৮: আল্লাহ্র অলী-আউলিয়া এবং অন্যান্য মৃতব্যক্তি কি 
উত্তরঃ আল্লাহ্র অলী-আউলিয়া এবং অন্যান্য মৃতব্যক্তি 
কোনো সাহায্য প্রার্থনাকারী বা আহ্বানকারীর ডাকে সাড়া দেন না| 
কেননা মহান আল্লাহ বলেন, 
ALS BLS LO pols 0 SREUG L393 of SS GIGY 
oS 33 SAS I B55 FSS el Ul I; ES 
[Nt ar UL O 5 Fe MLN; 
“তাঁর পরিবর্তে তোমরা যাদেরকে ডাক, তারা তুচ্ছ খেজুর 
বীচির আবরণেরও অধিকারী নয়। তোমরা তাদেরকে ডাকলে 
তারা তোমাদের সে ডাক শুনে না| আর শুনলেও তোমাদের ডাকে 
সাড়া দেয় না| কিয়ামতের দিন তারা তোমাদের শির্ক অস্বীকার 
করবে| বস্তুতঃ আল্লাহ্‌র ন্যায় কেউ তোমাকে অবহিত করতে 
পারবে না” (ফাতির ১৩-১৪)| উক্ত আয়াতে তাদের নিকট প্রার্থনা 
করাকে শির্ক আখ্যায়িত করা হয়েছে। 
প্রশ্ন ৩৯: আল্লাহ বলেন, 4 ৯2 ৬ ১ 98 55 ১5) 
(5557165 5-০ 251 ৰ 5141 ‘আর যারা আল্লাহ্র রাহে নিহত 
হয়, তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না। বরং তারা 
তাদের পালনকর্তার নিকট জীবিত এবং রিযিক্প্রাপ্ত' (আলে 


46 


ইমরান ১৬%)। উক্ত আয়াতে বর্ণিত ‘আহ্ইয়া’ (৫) শব্দের অর্থ 
কি? 

উত্তরঃ উক্ত আয়াতে ‘আহ্‌্ইয়া’ বলতে শহীদগণের 
স্বাচ্ছন্দ্যময় জীবনের কথা বুঝানো হয়েছে। কেননা আল্লাহ্‌র 
রাস্তায় শহীদগণের রূহসমূহ জান্নাতে পরম সুখ-শান্তি ভোগ করে 
থাকে| আর সেজন্যই তো বলা হয়েছে, 

[4:dles MSH 105 oY 

“তারা তাদের পালনকর্তার নিকট রিযষিক্বপ্রাপ্ত” (আলে 
ইমরান ১৬৯)| তবে মনে রাখতে হবে, তাদের মৃত্যু পরবর্তী 
বারযাখী জীবন বা কবরের জীবন দুনিয়ার জীবনের মত নয়; 
উভয় জীবনের মধ্যে কোনো প্রকার তুলনা চলবে না| তাছাড়া 
বারযাখী জীবনে তারা কারো ডাক শোনে এবং জবাব দেয় মর্মে 
কোনো প্রমাণই নেই। 

প্রশ্ন ৪০: নাম রাখার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো দিকে 
আরবী ‘আবদ'’ (দাস) শব্দের সম্বন্ধ যেমনঃ আব্দুন্নবী, আব্দুল 
হুসাইন ইত্যাদি বৈধ হবে কি? 
আরবী ‘আবদ’ (দাস) শব্দের সম্বন্ধ হারাম হওয়ার বিষয়ে 
ইমামগণ একমত পোষণ করেছেন। তাঁদের মতে, এই ধরনের 
নাম পরিবর্তন করা ওয়াজিব| কেননা এ নামগুলির অর্থ হচ্ছে, 

47 


নবীর বান্দা, হুসাইনের বান্দা। আর মানুষ আল্লাহ ব্যতীত অন্য 
কারো বান্দা হতে পারে না। 

উল্লেখ্য যে, আল্লাহ্‌র কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে, 
আব্দুল্লাহ এবং আব্দুর রহমান- যার অর্থ হচ্ছে, আল্লাহ্র বান্দা ও 
রহমানের বান্দা ৷ রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

FILES BILE IGS Hd) NN CS 

“আল্লাহ্র কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং 
আব্দুর রহমান” (্ল্সলিম)| তবে মৃত ব্যক্তিদের নাম পরিবর্তন 
করতে হবে না| 

প্রশ্ন ৪১: হিংসা ও বদনযর প্রতিরোধের জন্য রিং, সূতা 
ইত্যাদি হাতে, গলায় বা যানবাহনে ঝুলিয়ে রাখার হুকুম কি? 

উত্তরঃ হিংসা ও বদ নযর প্রতিরোধের জন্য রিং, সূতা 
ইত্যাদি হাতে, গলায় বা যানবাহনে ঝুলিয়ে রাখা শির্ক| রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

“যে ব্যক্তি মাদুলি বা তাবিজ ঝুলাল, সে শির্ক করল” 
(মুসনাদে আহমাদ)| রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
আরো বলেন, 

SIS YES YG 55 bo FSG ps HIS SG FEY) 


48 


“কোনো উটের গলায় যদি মালা বা বালা জাতীয় কিছু থাকে, 
তাহলে তা কেটে ফেলতে হবে” (বৃখারা)| তিনি আরো বলেন, 
IS 55 6 31 BS cor SEL 55 55 5 dE SE So) 

Wis ESS 

“যে ব্যক্তি তার দাড়িতে গিঁঠ দিল (পেঁচিয়ে রাখল) অথবা 
সূতার মালা পরিধান করল অথবা পশুর মল বা হাডিড দিয়ে 
ইন্তেনজা করল, মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তার 
জিম্মাদারী থেকে মুক্ত” (আহমাদ)| রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম আরো বলেন, 

ds Ta sca G3 Sy 

“ঝাড়-ফুঁক এবং মাদুলি ও তেওয়ালা ব্যবহার করা শির্ক” 
(আরব দাউদ)| অন্য হাদীসে তিনি আরো বলেন, 

“যে ব্যক্তি মাদুলি ব্যবহার করবে, আল্লাহ তা'আলা তার 
উদ্দেশ্য পূর্ণ করবেন না” (ইবনে হিব্বান)| 

হাদীসে ‘তেওয়ালা’ (4%) বলতে এমন বস্তুকে বুঝানো 
হয়েছে, যা স্বামীকে স্ত্রীর নিকটে অধিকতর প্রিয় করে বলে ধারণা 
করা হয়| এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট | 

আর ‘তামীমাহ’ (5) বা ‘তামায়েম’ (4৩5) বলতে এমন 
জিনিসকে বুঝানো হয়েছে, যা সাধারণতঃ বাচ্চাদের গলায় হিংসা, 

49 


বদনযর ইত্যাদি প্রতিরোধের জন্য ঝুলানো হয়। এটি নিছক 
শির্ক। কেননা আল্লাহ ছাড়া আর কেউ রোগ প্রতিরোধের ক্ষমতা 
রাখে না। 

প্রশ্ন ৪২: মাটি, পাথর বা গাছ-গাছালির মাধ্যমে বরকত 

উত্তরঃ এটি শির্কের অন্তর্ভুক্ত আবু ওয়াক্কিদ লাইছী 
(রাদিয়াল্লাহু ‘আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে হুনাইন যুদ্ধের উদ্দেশ্যে 
রওয়ানা হলাম। আমরা তখন সবেমাত্র ইসলাম গ্রহণ করেছি। 
মুশরিকদের একটি কুলগাছ ছিল, যার চারপাশে তারা অবস্থান 
গ্রহণ করত এবং তাতে তারা তাদের সমরাস্ত্র ঝুলিয়ে রাখতো। 
গাছটিকে ‘যাতু আনওয়াত্ব’ বলা হত।| সাহাবী (রাদিয়াল্লাহু ‘আনহু) 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-কে বললাম, হে আল্লাহ্র 
রাসূল! মুশরিকদের যেমন “যাতু আনওয়াত্ব' আছে, আমাদের 
জন্যও অনুরূপ ‘যাতু আনওয়াত্ব’ নির্ধারণ করে দিন| তখন রাসূল 
তোমাদের এই দাবীটি পূর্ববর্তী লোকদের রীতি-নীতি বৈ আর 
কিছুই নয়। যার হাতে আমার জীবন, তাঁর কসম করে বলছি, 
তোমরা এমন কথাই বলেছ, যেমন কথা বনী ইসরাইল মুসাকে 


50 


বলেছিল। তারা বলেছিলো, হে মূসা, মুশরিকদের যেমন ইলাহ 
আছে, আমাদের জন্যও তেমন ইলাহ বানিয়ে দাও| মূসা বললেন, 
তোমরা মূর্খের মতো কথাবার্তা বলছে (আ'রাফ ১৩%)। তোমরা 
(আহমাদ ও তিরমিযী)। 
প্রশ্ন ৪৩: কাউকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ্‌ ব্যতীত তার 
উত্তরঃ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য তার 
নামে যবেহ করা শির্ক মহান আল্লাহ, 
[¢: 3,01 {O54 I JS 
“অতএব, আপনার পালনকর্তার উদ্দেশ্যে ছালাত আদায় 
করুন এবং ক্লুরবানী করুন” (কাওছার ২) অন্য আয়াতে এরশাদ 
হয়েছে, 
fSNN LO hl SH IG; SE; Si IS 3B 
[NN 
“আপনি বলুন, আমার ছালাত, আমার ক্কুরবানী এবং আমার 
জীবন ও মরণ বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্য” (আন'আম ১৬২- 
১5৬৩) রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
DI ES 2 Bl 52h 


51 


“আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে যে ব্যক্তি যবেহ করে, তার 
উপর আল্লাহ্র অভিশাপ” (সনসলিম)। 

প্রশ্ন ৪৪: আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে মানত করার 
হুকুম কি? 
শির্ক। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি 
আল্লাহ্র আনুগত্যের মানত করে, সে যেন তাঁর আনুগত্য করে। 
পক্ষান্তরে যে ব্যক্তি তাঁর অবাধ্য হওয়ার মানত করে, সে যেন তার 
অবাধ্য না হয়' (বৃখার)| এর অর্থ হলো, মানত একমাত্র আল্লাহ্‌র 
জন্যই করতে হবে, অন্য কারো জন্য করলে তা শির্ক হবে| 

প্রশ্ন ৪৫: আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশ্রয় চাওয়ার 
হুকুম কি? 

উত্তরঃ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশ্রয় চাওয়া শির্ক 
মহান আল্লাহ বলেন, 
ৰব ঠ ৯ ৯১5 side, 55% YS Ie 58.85 ) 

[1:5] 

“কিছু মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত| ফলে জিনেরা 
মানুষদের ভয়-ভীতি বাড়িয়ে দিত” (জিন ৬)| কেননা আশ্রয় 
প্রার্থনা করা ইবাদত আর ইবাদত একমাত্র আল্লাহ্‌র উদ্দেশ্যেই 
হতে হবে| মহান আল্লাহ বলেন, 

52 


[¢--:020,0)] 
“যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব 
করেন, তাহলে আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা করুন| নিশ্চয় তিনি 
সর্বশ্রোতা, সর্বজ্ঞ” (ফুছছিলাত ৩৬)| 
তবে জীবিত এবং উপস্থিত ব্যক্তির কাছে সে যে বিষয়ে 
ক্ষমতা রাখে, সে বিষয়ে আশ্রয় চাওয়া যাবে। 
প্রশ্ন ৪৬: (কোনো স্থানে ক্ষতিকারক পোকা-মাকড় ইত্যাদির 
ভয় থাকলে) সেখানে অবস্থান গুহণের দো'আ কি? 
উত্তরঃ রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে 
ব্যক্তি কোনো স্থানে অবস্থান গ্রহণ করবে, সে বলবে, 
AEE L554 Bs SUE Hl olf, Sth 
“আমি আল্লাহ্‌র পরিপূর্ণ কালিমা দ্বারা তার সৃষ্টির অনিষ্ট 
থেকে আশ্রয় প্রার্থনা করছি”, তাহলে যতক্ষণ পর্যন্ত সে এ স্থান 
ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই তার ক্ষতি করতে 
পারবে না” (মন্সলিম)। 
প্রশ্ন ৪৭: কল্যাণ সাধন, অনিষ্ট দূরীকরণ সহ যেসব বিষয়ে 
বিষয়ে অন্য কারো কাছে সহযোগিতা চাওয়া যাবে কি? 
উত্তরঃ এটি শির্কের অন্তর্ভুক্ত মহান আল্লাহ্‌ বলেন, 
53 


SNES EEE El An; 26S BESSA oly 
IAM O SES LIG HEL 
“কে নিরূপায়ের ডাকে সাড়া দেন, যখন সে ডাকে এবং কষ্ট 
রীভূত করেন?” (নামল ৬২)|| অর্থাৎ আল্লাহ ছাড়া তার ডাকে 
কেউ সাড়া দিবে না এবং কষ্টও দূর করবে না| আর এটি শির্ক 
এ কারণে যে, আল্লাহ্‌র কাছে সাহায্য চাওয়া ইবাদত| আর 
ইবাদত একমাত্র আল্লাহ্‌র জন্যই হতে হবে| মহান আল্লাহ বলেন, 
[4 :JGN LE DELL LESS S35 5) 
“তোমরা যখন তোমাদের প্রতিপালকের সাহায্য প্রার্থনা 
করেছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিলেন” (আনফাল 
৯)| আবু হুরায়রাহ (রাদিয়াল্লাহু ‘আনহু) থেকে বর্ণিত, রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
25 GIA ED 5s 55 FP HB FS Las ois SHY 
FH ta oS GBD Y DE SS EE SS BMY IH iol hl 
ILI IA SH BIS GAS Lo LG 555 BAG 
“আমি তোমাদের কাউকে কিয়ামতের দিন যেন এ অবস্থায় 
না পাই যে, সে তার কাঁধে উট বয়ে বেড়াচ্ছে আর তা চিৎকার 
দিচ্ছে। এঁ ব্যক্তি আমাকে বলবে, হে আল্লাহ্র রাসূল! আমাকে 
সাহায্য করুন| আমি বলব, আমিতো (দুনিয়ায়) তোমাকে জানিয়ে 


54 


দিয়েছিলাম যে, আমি তোমার জন্য কিছু করতে পারব না| আমি 
তোমাদের কাউকে কিয়ামতের দিন যেন এ অবস্থায় না পাই যে, 
সে তার কাঁধে ঘোড়া বয়ে বেড়াচ্ছে আর তা চিৎকার করছে। এঁ 
ব্যক্তি আমাকে বলবে, হে আল্লাহ্র রাসূল! আমাকে সাহায্য করুন| 
আমি বলব, আমিতো (দুনিয়ায়) তোমাকে জানিয়ে দিয়েছিলাম যে, 
আমি তোমার জন্য কিছু করতে পারব না” (বৃখারী ও মুসলিম)| 

তবে জীবিত এবং উপস্থিত ব্যক্তি যে বিষয়ে সহযোগিতা 
করতে সক্ষম, সে বিষয়ে তার সহযোগিতা চাওয়া যাবে। 
যেমনভাবে মূসা আলাইহিস সালামের স্বগোত্রীয় এক ব্যক্তি তাঁর 
কাছে তাদের শক্রুর বিরুদ্ধে সাহায্য চেয়েছিলেন। এরশাদ হচ্ছে, 

[\0 ial (4336 G2 SH Bit co SHELL 

“অতঃপর যে তাঁর নিজ দলের, সে তার শত্রু পক্ষের 
লোকটির বিরুদ্ধে তাঁর কাছে সাহায্য প্রার্থনা করল” (রাছাছ ১০)। 
আগেই বলা হয়েছে, মৃত ও অনুপস্থিত ব্যক্তির কাছে সাহায্য 
চাওয়া শির্ক| চার ইমাম এ বিষয়ে এক্যমত পোষণ করেছেন। 

প্রশ্ন ৪৮: মুনাফেক্কী কত প্রকার? 

উত্তরঃ মুনাফেক্কী দুই প্রকারঃ 

১. বড় মুনাফেক্কীঃ বড় মুনাফেক্কী হচ্ছে, বাইরে ঈমান প্রকাশ 
করা এবং ভিতরে কুফরী লুকিয়ে রাখা। 


55 


২. ছোট মুনাফেক্কীঃ ছোট মুনাফেক্কী হচ্ছে, ভিতরে কুফরী 
গোপন না রেখে অর্থাৎ মুসলিম হওয়ার পরও মুনাফেব্কুদের 
চরিত্রের সাথে সাদৃশ্য রাখা| যেমনঃ মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, 
আমানতের খেয়ানত করা। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, 

KEE EG BG GE GMB GH BIS HEN gill hh 

“মুনাফেক্কের নিদর্শন তিনটিঃ যখন সে কথা বলে, মিথ্যা 
বলে; যখন তার কাছে আমানত রাখা হয়, তখন সে তার খেয়ানত 
করে এবং যখন ওয়াদা করে, তখন সে তা ভঙ্গ করে” (বৃখারট)। 

প্রশ্ন ৪৯: কুফরী কত প্রকার? 

উত্তরঃ কুফরী দুই প্রকারঃ 

১. বড় কুফরীঃ যা মানুষকে দ্বীন থেকে বের করে দেয়। 
যেমনঃ আল্লাহ্‌, তাঁর রাসূল এবং তাঁর মনোনীত ধর্ম ইসলামকে 
গালি দেওয়া অথবা ইসলামের রুকনসমূহ সহ আল্লাহ কর্তৃক 
করা| মহান আল্লাহ বলেন, 

A SUIS I © SLES 2S AG 8085 AL BY 

[77 70:42] EE Eee 

সাথে এবং তাঁর রাসূলের সাথে ঠাষ্টা করতে? ওযর পেশ করো 
56 


না, নিশ্চয় তোমরা ঈমান আনার পর ঠাট্ট-বিদ্রপের কারণে) 
কাফের হয়ে গেছ” (তাওবাহ ৬৫-৬৬)| 
২. ছোট কুফরীঃ যেমনঃ আল্লাহ্র নে‘মত অস্বীকার করা 
অথবা কোনো মুসলিম ব্যক্তির সাথে অন্যায়ভাবে কলহ-বিবাদ ও 
মারামারি করা। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
Lio i; Sd Ld SE 
“মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া ফাসেক্কী এবং তার সাথে 
কলহ-বিবাদ ও মারামারি করা কুফরী” (রখারট)। 
প্রশ্ন ৫০: শাফা‘আত কত প্রকার? 
উত্তরঃ শাফা*আত দুই প্রকারঃ 
১. কিয়ামত দিবসের শাফা'আতঃ যা আল্লাহ ছাড়া অন্য 
কারো কাছে চাওয়া যাবে না| মহান আল্লাহ বলেন, 
[ALE LL S By 
“বলুন, সমস্ত সুপারিশ আল্লাহরই ক্ষমতাধীন” ({ৃষার ৪8)| 
এই প্রকার শাফা*আতের দুটি শর্ত রয়েছেঃ 
ক. আল্লাহ্র পক্ষ থেকে শাফা‘আতকারীর জন্য শাফা'আত 
করার অনুমতি থাকতে হবে| যেমন মহান আল্লাহ বলেন, 
[co0 5500 (3p Ye LES SHE 
“কে আছ এমন, যে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ 
করবে?” (বার্কারাহ ২৫৫)/ 
57 


খ. যার জন্য শাফা'আত করা হবে, তার উপর আল্লাহ্র 
সন্তুষ্টি থাকতে হবে। মহান আল্লাহ বলেন, 

[A ss EET SIN SALS YS) 
আল্লাহ সন্তুষ্ট” (আফিয়া ২৮)| সুতরাং কিয়ামত দিবসে কেউ যদি 
তার নিজের জন্য শাফা'আত কামনা করে, তাহলে সে যেন 
একমাত্র আল্লাহ্র কাছে তা প্রার্থনা করে; অন্য কারো কাছে নয়। 
কেননা রাসূল সাল্লাল্পাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

AH ILG AL ih 

“তুমি যখন চাইবে, তখন আল্লাহ্র কাছেই চাও” (তিরমিযী) 

সেজন্য নিম্নোক্ত পদ্ধতিতে প্রার্থনা করা যাবে: হে আল্লাহ! আমাকে 

তাদের অন্তর্ভুক্ত কর, যাদের জন্য কিয়ামত দিবসে শাফা*আত 

করা হবে অথবা হে আল্লাহ! কিয়ামত দিবসে আপনি আমার 

ভাগ্যে মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর শাফা'আত 

নছীব করুন| তবে নিম্নোক্তভাবে প্রার্থনা করা হারাম: হে রাসূল! 
আপনি আমার জন্য কিয়ামতের দিন শাফা‘আত করুন। 

২. দুনিয়ার জীবনে মানুষের পরস্পরের মধ্যে শাফা'আতঃ 

এই প্রকার শাফা‘আত ভাল কাজের জন্য হলে মোস্তাহাব আর 
মন্দ কাজের জন্য হলে হারাম মহান আল্লাহ বলেন, 


58 


COE PRE EE 
“যে ব্যক্তি সৎকাজের জন্য কোন সুপারিশ করবে, তা থেকে 
সেও একটি অংশ পাবে। আর যে ব্যক্তি মন্দ কাজের জন্য 
সুপারিশ করবে, সে তার বোঝারও একটি অংশ পাবে” (নিসা 
৮৫) 
প্রশ্ন ৫১: রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি, ওয়াসাল্লাম যেহেতু 
শাফা‘আত চাওয়া যাবে? 
উত্তরঃ সমস্ত শাফা'আত আল্লাহ্র একক মালিকানায়। মহান 
আল্লাহ বলেন, 
[NEE LS BY 
“বলুন, সমস্ত সুপারিশ আল্লাহরই ক্ষমতাধীন” (মার ৪8)| 
অতএব, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ “যখন 
চাইবে, তখন আল্লাহ্র কাছেই চাইবে” পালন করতে হলে 
আল্লাহ্‌র কাছেই শাফা'আত চাইতে হবে| সেজন্য আমাদের 
এভাবে প্রার্থনা করা উচিত যে, হে আল্লাহ! কিয়ামত দিবসে রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য শাফা'আত করবেন, 
আমাকে আপনি তাদের অন্তর্ভুক্ত করে দিন। 
প্রশ্ন ৫২: অসীলা কত প্রকার? 
59 


উত্তরঃ অসীলা বা মাধ্যম ধরা দুই প্রকারঃ 
১. বৈধ অসীলাঃ সৎ আমলকে আল্লাহ্র নৈকট্য লাভের 
অসীলা বা মাধ্যম হিসাবে গ্রহণ করার নাম বৈধ অসীলা| আর যে 
কোনো আমল সৎ হওয়ার জন্য শর্ত হচ্ছে, শুধুমাত্র আল্লাহ্‌র 
সন্তুষ্টির জন্য তা সম্পাদন করা এবং তাতে রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পদ্ধতি তথা সুন্নাতের অনুসরণ 
থাকা| যেমন, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপনকে 
অসীলা হিসাবে গ্রহণ, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর 
সুন্নাতের অনুসরণকে অসীলা হিসাবে গ্রহণ অথবা আল্লাহ্র জন্য 
একনিষ্ঠ যে কোনো আমলকে অসীলা হিসাবে গ্রহণ। এই অসীলা 
সম্পর্কেই মহান আল্লাহ বলেন, 
[ro su CLL 2d BS) 
“আর তোমরা তাঁর অসীলা অন্বেষন কর” (মায়েদাহ ৩6)| 
সুতরাং কেউ এভাবে প্রার্থনা করতে পারে, “হে আল্লাহ! আপনার 
প্রতি আমার একনিষ্ঠতা এবং আমা কর্তৃক আপনার রাসূল 
সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর আনুগত্যের মাধ্যমে আপনি 
আমাকে সুস্থতা ও রিযিক্ক দান করুন| যেমনটি পাহাড়ের গুহায় 
আশ্রয় নেওয়া তিন ব্যক্তিকে একখণ্ড পাথর এসে গুহায় আটকিয়ে 
দিলে তারা তাদের সৎ আমলকে মাধ্যম হিসাবে গ্রহণ করে গুহার 
মুখ থেকে পাথর সরিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহ্র নিকট 
60 


প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ তাদের প্রার্থনা কবূল করেছিলেন” 
(বৃখার)। 
অনুরূপভাবে কোনো সৎ ব্যক্তির দো‘আকে অসীলা বা মাধ্যম 
হিসাবে গ্রহণ করা বৈধ| যেমনিভাবে সাহাবীগণ (রাদিয়াল্লাহু 
‘আনহুম) বৃষ্টি প্রার্থনার জন্য আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহু)-এর 
দো‘আর শরণাপন্ন হয়েছিলেন এবং আল্লাহ তাঁদের জন্য বৃষ্টি বর্ষণ 
করেছিলেন (বৃখারট)| 
২. অবৈধ অসীলাঃ আল্লাহ বা তাঁর রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়- এমন অসীলাকে অবৈধ অসীলা 
বলে| যেমনঃ মৃত ব্যক্তিকে অসীলা হিসাবে গ্রহণ করে তার কাছে 
সাহায্য ও শাফা‘আত চাওয়া। আর এই অসীলা হারাম হওয়ার 
ব্যাপারে ইমামগণ এঁকমত্য পোষণ করেছেন- যদিও গৃহীত সেই 
অসীলা নবী কিংবা অলী হন। 
প্রশ্ন ৫৩: ইবাদত কবূল হওয়ার শর্ত কয়টি ও কি কি? 
উত্তরঃ ইবাদত কবূল হওয়ার শর্ত দু'টিঃ 
১. ইবাদত একমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য হওয়া| মহান 
আল্লাহ বলেন, 
INE SAS Ga MLE Le 


61 


“তাদেরকে কেবলমাত্র এই নির্দেশ করা হয়েছে যে, তারা 
খাঁটি বিশ্বাসের সাথে এবং একনিষ্ঠভাবে আল্লাহ্র ইবাদত করবে” 
(বাইয়্েনাহ 6)| 

২. ইবাদত রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
প্রদর্শিত পদ্ধতিতে হওয়া। মহান আল্লাহ বলেন, 

Sle MALES STANTS 4 AUB 
অনুসরণ কর, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালবাসবেন” 
(আলে ইমরান ৩১)| রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, 

“যে ব্যক্তি আমাদের নির্দেশের বাইরে কোনো আমল করলো, 
তার সেই আমল প্রত্যাখ্যাত” (নুসলিম)। 

প্রশ্ন ৫৪: কোনো আমল ছাড়াই নিয়্যত বিশুদ্ধ হওয়া কি 
যথেষ্ট? 

উত্তরঃ যে কোনো আমল কবুল হওয়ার জন্য নিয়্যত বিশুদ্ধ 
হওয়ার সাথে সাথে তা রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
প্রদর্শিত পদ্ধতিতে হওয়া যরূরী। মহান আল্লাহ্‌ বলেন, 

255 52 DE Vs Gs NE JD x5 B25 BE 3 
[NN SIN {© 


62 


“অতএব, যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাত কামনা করে, 
সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার ইবাদতে 
কাউকে শরীক না করে” (কাহৃফ ১১০)| উক্ত আয়াতে মহান 
আল্লাহ আমল কবূল হওয়ার জন্য বিশুদ্ধ নিয়্যত এবং রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পদ্ধতির শর্তারোপ 
করেছেন। মনে রাখতে হবে, খাঁটি নিয়্যত উপকারে আসলেও 
ঈমানের অন্যতম শর্ত হচ্ছে, আমল 

প্রশ্ন ৫৫: পুরুষদের জন্য কবর যিয়ারত কত প্রকার? 

উত্তরঃ দুই প্রকারঃ 

১. বৈধ যিয়ারতঃ আখেরাত ও মৃত্যুকে স্মরণ করা এবং মৃত 
বৈধ যিয়ারত। এই যিয়ারতের মাধ্যমে যিয়ারতকারী ছওয়াবের 
অধিকারী হয়। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

EES UEDA FALE ELS) 

“আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ 
করেছিলাম কিন্তু এখন তোমরা কবর যিয়ারত কর। কেননা তা 
আখেরাতকে স্মরণ করিয়ে দেয়” (মুসলিম)। 

২. নিষিদ্ধ যিয়ারতঃ যে যিয়ারতের মাধ্যমে মৃত ব্যক্তির 
নিকটে সাহায্য প্রার্থনা করা হয়, সুপারিশ চাওয়া হয়, তা-ই নিষিদ্ধ 


63 


যিয়ারত| এই যিয়ারতের মাধ্যমে যিয়ারতকারী গোনাহগার হয়; 
বরং এরূপ আমল বড় শির্কের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ্‌ বলেন, 
LACS NY LBL LO pols 2 SSLG Ugh 2 SHS GY 
oS 33 Sis I B55 ST BE UA IS LES 
[tr 50 © m5 Fe KN; 
“তাঁর পরিবর্তে তোমরা যাদেরকে ডাক, তারা তুচ্ছ খেজুর 
বীচির আবরণেরও অধিকারী নয়। তোমরা তাদেরকে ডাকলে 
তারা তোমাদের ডাক শুনে না| আর শুনলেও তোমাদের ডাকে 
সাড়া দেয় না| কিয়ামতের দিন তারা তোমাদের শির্ক অস্বীকার 
করবে। বস্তুতঃ আল্লাহ্‌র ন্যায় কেউ তোমাকে অবহিত করতে 
পারবে না” (ফাতির ১৩-১৪)| 
প্রশ্ন ৫৬: কবর যিয়ারতের সময় কোন্‌ দো'আ পড়তে হয়? 
যা রাসূল সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীগণকে শিক্ষা 
দিতেনঃ 
MAS BY EG Ssletllg Seal 52 00 Bl Lele LS 
dul =; 4 uM 575 
“হে মুমিন-মুসলিম কবরবাসীগণ! আপনাদের উপর শান্তি 
বর্ষিত হোক। নিশ্চয়ই আমরা (আপনাদের) সাথে মিলিত হব 


64 


ইনশাআল্লাহ! আমরা আল্লাহর নিকট আমাদের এবং আপনাদের 
জন্য মুক্তি-নিরাপত্তা প্রার্থনা করছি” (মুসলিম)। 
প্রশ্ন ৫৭: নেককার লোকের কবরের নিকট গিয়ে আল্লাহ্র 
কাছে প্রার্থনা করার হুকুম কি? 
কাছে প্রার্থনা করা বিদ‘আত। যা মানুষকে শির্কের দিকে ধাবিত 
করে| আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কবরের নিকট আল্লাহ্র 
কাছে প্রার্থনা করতে দেখে তাকে নিষেধ করেন এবং বলেন, 
কবরকে ঈদে পরিণত কর না” (যিয়া মারুদেসাঁ, আল-মুখতারাহ, 
হ/8২৮)। 
প্রশ্ন ৫৮: আল্লাহ্র কাছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে মৃত 
ব্যক্তিকে সুপারিশকারী হিসাবে গ্রহণ করার হুকুম কি? 
উত্তরঃ এটি বড় শির্কের অন্তর্ভুক্ত কেননা মহান আল্লাহ 
DA (Hl Ss UELLE NE 5145) 
“তারা বলে, এরা তো আল্লাহ্র কাছে আমাদের 
সুপারিশকারী” (ইউনুস ১৮)। তিনি তাদের সম্পর্কে আরো বলেন, 
rE HIN LL) 
65 


“তারা বলে, আমরা তাদের এবাদত এজন্যই করি যে, তারা 
যেন আমাদেরকে আল্লাহ্র নিকটবতী করে দেয়” (মার ৩)| 

প্রশ্ন ৫৯: কা'বা ছাড়া অন্য কিছুকে ত্বওয়াফ করা কি বৈধ? 

উত্তরঃ কা'বা ছাড়া অন্য কিছুকে ত্বওয়াফ করা বৈধ নয়। 
কেননা মহান আল্লাহ কা‘বাকেই ত্বওয়াফ করার জন্য নির্দিষ্ট করে 
দিয়েছেন, অন্য কিছুকে ত্বওয়াফের অনুমতি তিনি দেন নি। 
এরশাদ হচ্ছে, 

4 O Se ll is) 

“তারা যেন এই সুসংরক্ষিত গৃহের ত্বওয়াফ করে” (হজ্জ 
২৯/। এ ত্বওয়াফ দ্বারা যদি জীবিত কিংবা মৃত কোনো ব্যক্তির 
নৈকট্য লাভ উদ্দেশ্য হয়, তবে তা বড় শির্কের অন্তর্ভুক্ত হয়ে যাবে 
এবং ত্বওয়াফকারী দ্বীন থেকে বের হয়ে যাবে| কেননা ত্বওয়াফ 
হচ্ছে ইবাদত| আর আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা 
শির্ক। 

প্রশ্ন ৬০: হাদীসে বর্ণিত তিন মসজিদ ছাড়া ইবাদতের 

উত্তরঃ তিন মসজিদ ছাড়া ইবাদতের উদ্দেশ্যে অন্য স্থানে 
সফর করা বৈধ নয়। উক্ত তিনটি মসজিদ হচ্ছে, মসজিদে হারাম, 
মসজিদে নববী এবং মসজিদে আকছা| রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

66 


ET CE EEC os CS 
(sail 
সফর করা যাবে না| আমার এই মসজিদ (মসজিদে নববী), 
মসজিদে হারাম এবং মসজিদে আক্কছা” (মনসলিম)| 
প্রশ্ন ৬১: নিম্নবর্ণিত হাদীসগুলি কি সহীহ নাকি রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর উপর সেগুলি মিথ্যারোপ? 
কর”, “যে ব্যক্তি হজ্জ করল অথচ আমার কবর যিয়ারত করল 
না, সে আমার সাথে শত্রুতা পোষণ করল”, “যে ব্যক্তি একই 
বছরে আমাকে এবং আমার পিতা ইবরাহীমকে যিয়ারত করে, 
আমি তার জন্য জান্নাতের যিম্মাদার হয়ে যাবো”, “যে ব্যক্তি 
আমার মৃত্যুর পর আমার কবর যিয়ারত করল, সে যেন আমার 
যদি কোনো কিছুকে বলে, ‘হণ’, তাহলে তা হয়ে যায়”, “কোনো 
ব্যক্তি যদি কিছুতে দৃঢ় বিশ্বাস স্থাপন করে, তবে তা তার 
উপকারে আসে।” 
উত্তরঃ উপরোক্ত সবগুলি হাদীসই জাল এবং রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর নামে মিথ্যাচারিতা| এগুলি বিদ‘আতী ও 
কবর পূজারীদের সৃষ্টি! মনে রাখতে হবে, যিনি কোনো কিছু হয়ে 


67 


যেতে বললে হয়ে যায়, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ; কোনো 
নবী-রাসূল বা অলী-আউলিয়া কখনই এটি করতে সক্ষম নন। 
মহান আল্লাহ বলেন, 

ATE OUED Le ALE CS HMHULAG 

“তিনি যখন কোন কিছু করতে ইচ্ছা করেন, তখন তাকে 
কেবল বলে দেন, ‘হও’, তখনই তা হয়ে যায়” (ইয়াসীন ৮২। 

প্রশ্ন ৬২: নেককার লোকদের পুরাতন চিহ্ন ও নিদর্শনাবলী 
অনুসন্ধান করা এবং সেগুলির মাধ্যমে বরকত কামনা করা কি 
ইবাদত নাকি বিদ‘আত? 

উত্তরঃ এমন কর্মকাণ্ড বিদ‘আত| কেননা সাহাবীগণ 
(রাদিয়াল্লাহু ‘আনহুম) আবু বকর, ওমর, উছমান ও আলী 
(রাদিয়াল্লাহু ‘আনহুম)-এর নিদর্শনাবলী অনুসন্ধান ও সেগুলি দ্বারা 
বরকত কামনা করেন নি; অথচ নবীগণের পরে তাঁরা ছিলেন এই 
উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। কেননা সাহাবীগণ (রাদিয়াল্লাহু 
‘আনহুম) জানতেন যে, এটি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম-এর জীবদ্দশায় তাঁর জন্য নির্দিষ্ট ছিল। যে গাছের নীচে 
‘বাই‘আতুর রেদওয়ান’ সংঘটিত হয়েছিল, সে গাছটি দ্বারা বরকত 
কামনার আশঙ্কায় ওমর [রাদিয়াল্লাহু ‘আনহু) তা কেটে 
ফেলেছিলেন আর যেহেতু সাহাবীগণ (রাদিয়াল্লাহু ‘আনহুম) 
কল্যাণের দিকে আমাদের থেকে অনেক বেশী অগ্রগামী ছিলেন, 

68 


সেহেতু এগুলি দ্বারা বরকত গ্রহণ ইবাদত হলে তাঁরা আমাদের 
আগেই তা করতেন। 

প্রশ্ন ৬৩: কোনো ব্যক্তিকে জান্নাতী বা জাহান্নামী বলে 

উত্তরঃ কুরআনুল কারীম ও সহীহ হাদীসের দলীল ছাড়া 
কাউকে জান্নাতী বা জাহান্নামী বলা যাবে না| তবে নেককার- 
মুত্তাকী ব্যক্তির জন্য ছওয়াবের আশা করা যায় এবং অসৎ ব্যক্তির 
ক্ষেত্রে শান্তির আশঙ্কা করা যায়| 

প্রশ্ন ৬৪: পাপাচার করার কারণে কোনো মুসলিম ব্যক্তিকে 

উত্তরঃ অন্যায় বা অপরাধ করার কারণে কোনো মুসলিম 
ব্যক্তিকে কাফের বলা যাবে না; বরং সে তাওহীদপন্থাদের মধ্যে 
পাপী মুমিন হিসাবে গণ্য হবে| তবে বড় কুফরী বা বড় শির্ক 
অথবা বড় মুনাফেক্কীর মধ্যে লিপ্ত হলে তা ভিন্ন কথা| অর্থাৎ সে 
তখন ঈমানী গণ্ডি থেকে বের হয়ে যাবে। 

প্রশ্ন ৬৫; বান্দার কাজ-কর্ম কি আল্লাহ্‌র সৃষ্টি? 

উত্তরঃ হ্যাঁ, বান্দার কাজ-কর্ম একদিকে যেমন আল্লাহ্‌র সৃষ্টি, 
অন্যদিকে তেমনি তা বান্দার অর্জন| মহান আল্লাহ বলেন, 

[1:00 FSS HY 


69 


“আল্লাহই সবকিছুর স্রষ্টা” (ৃষার ৬২)। অতএব, মানুষকে 
পরীক্ষা করার জন্য আল্লাহ ভাল-মন্দ দু’টিই সৃষ্টি করেছেন। আর 
বান্দার কাজ-কর্ম যে তার নিজস্ব উপার্জন, তার দলীল হচ্ছে, 

[SAT 5,41 Ei Bf ESE LY 

“সে তাই পায়, যা সে উপার্জন করে এবং তাই তার উপর 
বর্তায়, যা সে করে” (বাক্কারাহ ২৮৬) 

প্রশ্ন ৬৬: মসজিদের ভেতরে মৃত দাফন করা অথবা কবরের 
উপরে মসজিদ নির্মাণ করা কি জায়েয? 

উত্তরঃ না, জায়েয নয়; বরং উভয়ই হারাম| যদি কেউ 
আল্লাহ ব্যতীত কোনো কবরের ইবাদত করে বা কবরবাসীর 
নিকট দো'আ করে অথবা তার নিকট সাহায্য প্রার্থনা করে, 
তাহলে তা ‘বড় শির্ক'-এর অন্তর্ভুক্ত গণ্য হবে| পক্ষান্তরে যদি 
কবরের উপর বা কবরকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করে বা 
কোনো প্রকার ইবাদত না করে, তথাপিও তা গর্হিত কাজ হিসাবে 
এবং শির্কে পতিত হওয়ার বড় একটি মাধ্যম হিসাবে গণ্য হবে। 
মনে রাখতে হবে, কবরের উপরে নির্মিত মসজিদে ছালাত জায়েয 
হবে না; বরং এ জাতীয় নির্মাণ হারাম। আয়েশা (রাদিয়াল্লাহু 
‘আনহা) বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর 
মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় বলেন, 


70 


L554 Ms 53 bi SLAG il Fe dh i) 
aio 
“আল্লাহ ইয়াহুদ এবং নাছারাদের উপর অভিশাপ করুন, 
কারণ তারা তাদের নবীগণের কবরসমূহকে মসজিদ হিসাবে গ্রহণ 
করেছে।|” আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) বলেন, ইয়াহুদী-খৃষ্টানদের 
এহেন কর্মকাণ্ড থেকে সতর্ক করার জন্য তিনি একথা বলেছেন 
(বুখারী ও মনসলিম)| 
জুনদুব ইবনে আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পাঁচ দিন আগে বলেন, 
YG LSS UE ST Briel LIE CALE BE 55 0 Sh 
DS EEE ISLA 
“সাবধান! তোমাদের পূর্ববর্তীরা তাদের নবী এবং নেককার 
মুমিনগণের কবরসমূহকে মসজিদ হিসাবে গ্রহণ করতো! 
খবরদার! তোমরা কবরসমূহকে মসজিদ হিসাবে গ্রহণ করো না। 
কেননা আমি তোমাদেরকে এ থেকে নিষেধ করছি” (মনসলিম)। 
অতএব, মসজিদের উপর বা মসজিদকে কেন্দ্র করে নির্মিত 
কবর ভেঙ্গে ফেলা ওয়াজিব| আর মসজিদের ভেতরে মৃতকে 
দাফন করা হলে মসজিদ ভাঙতে হবে না; বরং কবর খনন করে 
মৃতকে সেখান থেকে সরিয়ে সাধারণ কবরস্থানে দাফন করতে 
হবে। 


71 


প্রশ্ন ৬৭: কবরের উপর খর নির্মাণ করার বিধান কি? 

উত্তরঃ কবরের উপর ঘর নির্মাণ করা নিকৃষ্ট বিদ‘আত।| এর 
মাধ্যমে দাফনকৃত ব্যক্তির সম্মানের ক্ষেত্রে চরম বাড়াবাড়ি করা 
হয় এবং এমন কর্মকাণ্ড শির্কের অন্যতম একটি মাধ্যম হিসাবে 
গণ্য হয়। অতএব, নিকৃষ্ট বিদ‘আত প্রতিরোধ কল্পে এবং শির্কের 
অন্যতম এই মাধ্যমকে প্রতিহত করতে সম্ভব হলে কবরের উপরে 
নির্মিত ভবন ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া ওয়াজিব| তবে 
এক্ষেত্রে সরকারের অনুমতি এবং সহযোগিতা থাকতে হবে| 
আবুল হাইয়াজ আসাদী (রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, আলী 
(রাদিয়াল্লাহু ‘আনহু) আমাকে বলেন, 
E99 ly He Bl Le Md le S45 BE Sf Yh 

SIL YUL MS TY; ELEY IES 

“রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে কাজে 
পাঠিয়েছিলেন, আমিও কি তোমাকে সেই কাজে পাঠাব না? আর 
তা হচ্ছে এই যে, কোনো ছবি-মূর্তি পেলে তা ভেঙ্গে চুরমার করে 
দিবে এবং কোনো উচু কবর পেলে তা ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে 
দিবে” (নুসলিম)| 

প্রশ্ন ৬৮: রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে কি 


72 


উত্তরঃ রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কে মূলতঃ 
আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা)-এর কামরায় দাফন করা হয়েছিল। 
দাফনের পর ৮০ বছরেরও বেশী সময় পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর কবর মসজিদের বাইরেই ছিল। এরপর 
একজন উমাইয়া খলীফা মসজিদে নববী সম্প্রসারণ করলে 
আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা)-এর কামরা মসজিদের ভেতরে পড়ে 
যায়| উল্লেখ্য যে, তৎকালীন আলেমগণ কর্তৃক উক্ত কামরা 
করেন নি। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে 
মসজিদ নির্মাণ থেকে সতর্ক করে বলেন, “সাবধান! তোমাদের 
পূর্ববর্তীরা তাদের নবী এবং নেককার মুমিনগণের কবরসমূহকে 
মসজিদ হিসাবে গ্রহণ করতো! খবরদার! তোমরা কবরসমূহকে 
মসজিদ হিসাবে গ্রহণ করো না| কেননা আমি তোমাদেরকে এ 
কাজ থেকে নিষেধ করছি” (মনসলিম)| রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম কবরের উপরে মসজিদ নির্মাণকারী এবং বাতি 
প্রজ্বলনকারীদেরকে অভিসম্পাত করেছেন (সুনানে আরবা“আহ)| 

প্রশ্ন ৬৯: রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কি তাঁর 
কবরে জীবিত আছেন? মীলাদুন্নবী অনুষ্ঠানে কি তিনি উপস্থিত 
হন? 


73 


উত্তরঃ চার ইমাম এমর্মে একমত পোষণ করেছেন যে, রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্র দেহ থেকে রূহ বের না 
হওয়া পর্যন্ত ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু ‘আনহুম) তাঁকে দাফন 
করেন নি। তাঁরা তাঁকে জীবিত অবস্থায় দাফন করেছেন- একথা 
কি কল্পনা করা যায়! 

চার ইমাম এবং একজন সাহাবী থেকেও বর্ণিত হয় নি যে, 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর মৃত্যু এবং দাফনের 
পর কখনও জনসম্মুখে উপস্থিত হয়েছেন। সুতরাং যে ব্যক্তি দাবী 
করবে যে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মানুষের জাগ্রত 
অবস্থায় তাদের সামনে উপস্থিত হন, সে মিথ্যুক এবং রাসূল 
সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর উপর মিথ্যা আরোপকারী। 

প্রশ্ন ৭০: বিদ‘আত কাকে বলে ও কত প্রকার? প্রত্যেক 
কি? 

উত্তরঃ বিনা দলীলে বান্দা কর্তৃক তার প্রভুর ইবাদত করার 
নাম বিদ‘আত। বিদ‘আত দুই প্ৰকারঃ 

১. কাফেরে পরিণতকারী বিদ‘আতঃ যেমনঃ কোনো 
কবরবাসীর সন্তুষ্টি অর্জনের জন্য তার কবরে ত্বওয়াফ করা। 

২. কুফরীতে নয়; বরং পাপে নিমজ্জিতকারী বিদ'আতঃ 
যেমনঃ কোনো নবী বা সৎ মানুষের জন্মবার্ষিকী পালন করা। 


74 


ইসলামে 'উত্তম বিদ‘আত' বলতে কিছু নেই। কেননা 
প্রত্যেকটি বিদ‘আতই হারাম। রাসূল সল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, “তোমরা শরী'আতে নবাবিষ্কার থেকে বেঁচে 
থাকো| কেননা নবাবিষ্কৃত প্রত্যেকটা বস্তুই হচ্ছে বিদ'আত এবং 
প্রত্যেকটি বিদ‘আতই হচ্ছে পথভ্রষ্ট”; অন্য বর্ণনায় এসেছে, 
“প্রত্যেকটি পথভ্রষ্টতাই জাহান্নামে যাবে” (মুসনাদে আহমাদ)| 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কোনো বিদ‘আতকে এই 
হুকুম থেকে বের করে দেন নি| সুতরাং প্রত্যেকটি বিদ'আতই 
হারাম এবং বিদ‘আতী গোনাহগার। আর তার এঁ আমল 
প্রত্যাখ্যাত। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে 
আমনল প্রত্যাখ্যাত” (ননসলিম)। আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) থেকে 
বৰ্ণিত, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি 
আমাদের শরী'আতে নতুন কিছু সৃষ্টি করল, তার সৃষ্ট সেই আমল 
প্রত্যাখ্যাত” (বুখারী ও মুসলিম)। 

প্রশ্ন ৭১: যদি কেউ প্রশ্ন করে, তাহলে নীচের হাদীসটির অর্থ 
কি? ‘যে ব্যক্তি উত্তম সুন্নাত চালু করলো, সে উক্ত সুন্নাতের এবং 
উক্ত সুন্নাত বাস্তবায়নকারীর নেকী পাবে'। 

উত্তরঃ উক্ত হাদীসে উত্তম সুন্নাত বলতে এমন আমল 
বুঝানো হয়েছে, ইসলামে যার ভিত্তি রয়েছে। কেননা হাদীসটি 


75 


কুরআন-হাদীসে এসেছে। তাছাড়া যে মহান ব্যক্তি উক্ত হাদীসটি 
উল্লেখ করেছেন, স্বয়ং তিনিই ‘সর্বপ্রকার বিদ‘আত পথভ্রষ্ট’ মর্মের 
হাদীসটিও বর্ণনা করেছেন। আরেকটি বিষয় হচ্ছে, সুন্নাতের ভিত্তি 
ভিত্তি তাতে নেই| 

প্রশ্ন ৭২: ওমর (রাদিয়াল্লাহু ‘আনহু) তারাবীহূর ছালাত 
সম্পর্কে বলেছেন, ১% 63 ৩৯ ‘এটি উত্তম বিদ‘আত’| আর 
উসমান (রাদিয়াল্লাহু ‘আনহু)-এর খেলাফতকালে জুমআর দ্বিতীয় 
আযান চালু হয়। এক্ষণে প্রশ্ন হচ্ছে, তাহলে উক্ত বিষয় দু’টির 
ব্যাখ্যা কি? 

উত্তরঃ ওমর [রাদিয়াল্লাহু ‘আনহু) উক্ত ডক্তি দ্বারা 
বিদ‘আতের আভিধানিক অর্থ বুঝিয়েছেন; পারিভাষিক অর্থ নয়। 
কেননা তিনি এমন একটি ইবাদত সম্পর্কে এই মন্তব্য করেছেন, 
যা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করে 
গেছেন। সুতরাং ওমর (রাদিয়াল্লাহু ‘আনহু)-এর আমল রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর আমলের সাথে মিলে গেছে। 
আর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর আমলের সাথে যা 
মিলে যায়, তা বিদ‘আত হওয়ার কোনো প্রশ্নই আসে না। 


76 


উছমান (রাদিয়াল্লাহু ‘আনহু)-এর দ্বিতীয় আযান চালুর বিষয়ে 
বলব, যে কয়জন খলীফার সুন্নাত অনুসরণের জন্য রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, 
উছমান (রাদিয়াল্লাহু ‘আনহু) তাঁদের মধ্যে একজন| রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(ill HES EY Eo en 
“তোমরা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশেদীনের সুন্নাত 
আঁকড়ে ধর”| সেজন্য খোলাফায়ে রাশেদীনের সুন্নাত ব্যতীত অন্য 
কারো সুন্নাত আমরা গ্রহণ করব না| কেননা নবী সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে তাঁর নিজের সুন্নাত এবং 
খোলাফায়ে রাশেদীনের সুন্নাতের কথাই বলেছেন; অন্য কারো 
কথা তিনি উল্লেখ করেননি। তাছাড়া ছাহাবায়ে কেরামও বিদ‘আত 
থেকে হুশিয়ার করেছেন। ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু ‘আনহু) 
একদল লোককে দলবদ্ধভাবে আল্লাহ্‌র যিকূর করতে দেখে 
বলেন, তোমরা কি মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এবং 
তাঁর সাহাবীগণের চেয়ে বেশী জ্ঞান রাখো নাকি তোমরা 
অন্যায়ভাবে বিদ‘আত চালু করেছো? জবাবে তারা যখন বললেন, 
আমরা কল্যাণ বৈ কিছুই উদ্দেশ্য করি নি, তখন তিনি তাদেরকে 
বলেছিলেন, ‘ভাল কিছু উদ্দেশ্য করলেও সবাই ভাল জিনিস অর্জন 
করতে পারে না’ (দারেমী)| ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহু) 


77 


বলেন, ‘প্রত্যেকটি বিদ‘আতই পথভ্রষ্টতা, যদিও মানুষ তা ভাল 
চোখে দেখে'| 

প্রশ্ন ৭৩: মীলাদুন্নবী অনুষ্ঠান উদযাপন করা সুন্নাত নাকি 
বিদ‘আত? 

উত্তরঃ মীলাদুন্নবী অনুষ্ঠান পালন করার কোনো দলীল 
কুরআন ও সহীহ হাদীসে নেই। কোনো সাহাবী থেকেও এমর্মে 
কিছুই বর্ণিত হয় নি এমনকি চার ইমামের কেউও এর পক্ষে 
কথা বলেন নি। বরং নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর 
মৃত্যুর কয়েক যুগ পরে খ্রিষ্টানদের অনুসরণে ফাতেমীরা সর্বপ্রথম 
এ বিদ‘আত চালু করে| কারণ খ্রিষ্টানরা ঈসা আলাইহিস সালামের 
জন্ম বার্ষিকী পালন করে থাকে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বিদ'আত থেকে হুশিয়ার করে বলেন, “যে ব্যক্তি 
আমাদের শরী'আতে নতুন কিছু সৃষ্টি করল, তার সৃষ্ট সেই আমল 
প্রত্যাখ্যাত’ (বৃখারী)। 

প্রশ্ন ৭৪: জাদু শেখা এবং তদনুযায়ী আমল করার বিধান 
কি? 

উত্তরঃ জাদু শেখা এবং তদনুযায়ী আমল করা কুফরী| মহান 
আল্লাহ বলেন, 
Sj GE Siem LG Sc Ye GF Sct ls ub 

[RMT SE BG lie Saif 
78 


“তারা এঁ শাস্ত্রের অনুসরণ করল, যা সুলায়মানের 
রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত।| সুলায়মান কুফরী করেন নি; 
বরং শয়তানরাই কুফরী করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা 
দিত” (বাৱ্কারাহ ১০৩) 

অন্য আয়াতে এসেছে, 

[ov (ol dl S42) 

“তারা জাদু এবং তাগৃতকে বিশ্বাস করে” (পিসা ৫১)| উক্ত 
আয়াতে ৩4। (জিবৃত) শব্দের অর্থ হচ্ছে, জাদু। এখানে আল্লাহ 
জাদুকে তাগূৃতের সাথে তুলনা করেছেন। সেজন্য তাগৃতের প্রতি 
ঈমান আনা যেমন কুফরী, জাদুকে বিশ্বাস করাও তেমনি কুফরী। 
মহান আল্লাহ অন্য আয়াতে বলেন, 

[L204 © TG A LE 5 ¥ 

“(আশ্রয় প্রার্থনা করছি) গ্রন্থিতে ফুৎকার দিয়ে 
জাদুকারিণীদের অনিষ্ট থেকে” (ফালার্ক 8) রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

sli ~~ Ls 

“তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে বেচে থাকো...'| 
সাতটি ধ্বংসাত্মক বস্তুর মধ্যে তিনি জাদুর কথাও উল্লেখ 
করেছেন। জুনদুব (রাদিয়াল্লাহু ‘আনহু) থেকে মারফু* সূত্রে বর্ণিত 


79 


করতে হবে”| অর্থাৎ মুসলিম সরকার তাকে হত্যা করবে। রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
BLEUE od 4G PAL IE ES LES SEALE IE 
“যে গিঁঠ দিল এবং গিরায় ফুঁক দিল, সে জাদু করল। আর 
যে জাদু করল, সে শির্ক করল” (মুসলিম)! রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, 
a 3 A 31 SES 5 SESS I 51 G5 Ee Sh 
“সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়, যে মন্দের লক্ষণ গ্রহণ 
করে, বা লক্ষণ বের করায়, অনুরূপভাবে যে ভবিষ্যদ্বাণী করে বা 
করায় অথবা যে জাদু করে বা করায়” (বাযযার)| ওমর 
(রাদিয়াল্লাহু ‘আনহু) তাঁর গভর্ণরগণকে নির্দেশ দিয়ে লিখেছিলেন 
যে, 
ASA E13 
“তোমরা প্রত্যেকটি জাদুকর এবং জাদুকরীকে হত্যা কর” 
(রখার) 
প্রশ্ন ৭৫: জাদুকরের কাছে কি কোনো উপকার বা কল্যাণ 
আছে? 
উত্তরঃ জাদুকরের কাছে না আছে কোনো কল্যাণ, আর না 
আছে কোনো উপকার। এরশাদ হচ্ছে, 
a OH Es UAE Ys) 
80 


“জাদুকর যেখানেই থাকুক, সফল হবে না” (ডভৃ-হা ৬৯)। 

প্রশ্ন ৭৬: নিজেদের দেহে আঘাত করা, শক্ত কোনো বস্তু 
খাওয়া ইত্যাদি যেসব কর্মকাণ্ড ভেলকিবাজরা করে থাকে, সেগুলি 
কি জাদু ও ভেলকিবাজি নাকি বাস্তব ও কারামত? 

উত্তরঃ ভেলকিবাজরা এ জাতীয় যেসব কাজ করে থাকে, তা 
জাদু এবং এর মাধ্যমে মানুষের চোখে জাদু করা হয়। ফলে তারা 
বাস্তব জিনিসটা আর দেখতে পায় না| যেমনটি মুসা আলাইহিস 
সালাম-এর সময়ে ঘটেছিল; তিনি দেখতে পাচ্ছিলেন যে, 
জাদুকরদের রশিগুলি চলছে, অথচ সত্যিকার অর্থে সেগুলি চলছিল 
না| মহান আল্লাহ বলেন, 

MAG FS si IE) 

“তাদের জাদুর প্রভাবে তাঁর মনে হচ্ছিল, যেন সেগুলি 
(জাদুকরদের রশিগুলো ও লাঠিগুলো) ছুটাছুটি করছে” (ত-হা 
৬৬)| যদি ভেলকিবাজদের নিকটে আয়াতুল কুরসী এবং সূরা 
ফালাক্ক ও সুরা নাস পড়া হয়, তাহলে আল্লাহ্‌র ইচ্ছায় জাদু এবং 
ভেলকিবাজি নষ্ট হয়ে যাবে। মনে রাখতে হবে, কারামত বা 
অলৌকিক ঘটনা নেককার, তাওহীদপন্থা এবং শির্ক-বিদ‘আত মুক্ত 
ব্যক্তি ব্যতীত অন্য কারো দ্বারা ঘটা সম্ভব নয়। কোনো মুমিনের 
কল্যাণার্থে বা তার থেকে অকল্যাণ দূর করার জন্য কারামত ঘটে 


$1 


থাকে| কারামত অর্থ এই নয় যে, সে অন্যান্য মুমিনের চেয়ে 
উত্তম। 

প্রশ্ন ৭৭: চিকিৎসার জন্য জাদুকরের কাছে যাওয়া জায়েয 
আছে কি? 

উত্তরঃ কোনো অবস্থাতেই জাদুকর বা জাদুকরীর কাছে 
যাওয়া জায়েয নেই। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে 
জাদু দিয়ে জাদু নষ্ট করার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 

EEN HE te 

“এটি হচ্ছে শয়তানের কাজ” (আব দাউদ)| 

প্রশ্ন ৭৮: জ্যোতিষী, গণক, ভবিষ্যদ্বক্তা ইত্যাদির কাছে যাওয়া 
কি বৈধ? 

উত্তরঃ তাদের কাছে যাওয়া এবং তাদেরকে জিজ্ঞেস করা 
হারাম। এদের থেকে মানুষকে সাবধান করা ওয়াজিব| রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

LL EIA HE BIA BIG UE 51 Gs I 

“যে ব্যক্তি গণক বা জ্যোতিষীর কাছে আসল এবং তার কথা 
বিশ্বাস করল, সে মুহাম্মাদের উপর অবতীর্ণ বিষয়ের সাথে কুফরী 
করল” (আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ্‌)| অন্য 
হাদীসে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


82 


“যে ব্যক্তি গণকের কাছে আসে এবং তার কাছে কিছু 
জিজ্ঞেস করে, চল্লিশ দিন পর্যন্ত তার ছালাত কবূল হয় না” 
(মনসলিম)। 

প্রশ্ন ৭৯; জাদুতে আত্রান্ত হওয়ার আগে বা পরে তা থেকে 
বাঁচার উপায় কি? 

উত্তরঃ সকাল এবং সান্ধ্যকালীন যিকর-আযকারের প্রতি 
যত্নশীল হওয়া! বিশেষ করে সকাল-সন্ধ্যায় তিনবার নিম্নোক্ত 
el 35 LNG YG BN G Esk sm ELEY SH hol mg) 

et) 

“আল্লাহ্‌র নামে শুরু করছি, যার নামে শুরু করলে আসমান 
ও যমীনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না| তিনি 
সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ” | আরো পড়তে হবে, 

EE TE 2 SUE hl SUS; Sh 

“আমি আল্লাহ্‌র পরিপূর্ণ কালিমা দ্বারা তার সৃষ্টির অনিষ্ট 
থেকে আশ্রয় প্রার্থনা করছি।” 

সন্তান-সন্ততির জন্য এই দো'আ পড়তে হবে, 

(SY ne % EESEANS ski Ls 2 LE dhl SUS ol 


83 


“আমি তোমাদের জন্য আল্লাহ্র পরিপূর্ণ কালিমা দ্বারা প্রত্যেকটি 
শয়তান, ক্ষতিকর কীট-পতঙ্গ এবং কুনযর থেকে আশ্রয় প্রার্থনা 
করছি।” 
এছাড়া সকাল-সন্ধ্যায় সূরা এখলাছ, সূরা ফালাক্ক এবং সূরা নাস 
তিনবার করে পড়তে হবে। আর রাতে আয়াতুল কুরসী এবং সূরা 
বাক্কারাহ্র শেষ আয়াত দু'টি পড়তে হবে। 

আর জাদুতে আক্রান্ত হলে সাথে সাথে এ মর্মে কুরআনুল 
কারীম ও সহীহ হাদীসে বর্ণিত আয়াত এবং দো‘আসমূহ পড়তে 
হ্‌বে। 

প্রশ্ন ৮০: 41১5595 724114455 “তোমরা জাদু শিখ, কিন্ত 
জাদুর প্রতি আমল করো না” উক্ত হাদীসটি কি সহীহ? 

উত্তরঃ উক্ত হাদীসটি সহীহ নয়; বরং তা রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর উপর মিথ্যারোপ। তিনি জাদু থেকে 
সতর্ক করে কিভাবে আবার তা শেখার আহ্বান করতে পারেন?! 

প্রশ্ন ৮১: কল্যাণ সাধন বা অকল্যাণ দূরীকরণে তারকারাজির 
কোনো প্রভাব আছে- এমন বিশ্বাস করা কি জায়েয? 

উত্তরঃ এমন বিশ্বাস করা জায়েয নয়। কেননা কল্যাণ সাধনে 
বা অকল্যাণ দূরীকরণে সেগুলির বিন্দুমাত্র কোনো প্রভাব নেই 
বরং এমন বিশ্বাস করা শির্ক| হাদীসে ক্লুদসীতে এসেছে, আল্লাহ 
বলেন, 

84 


SU SKIL 85 G G25 DHS 355 Hl JAE Uk TS 
SKIL EEL EEO OEE SS 3S £5 G৮২ J 

“যে ব্যক্তি বলে, আমরা আল্লাহ্র অনুগ্রহ এবং রহমতের 
কারণে বৃষ্টি প্রাপ্ত হয়েছি, সে ব্যক্তি আমার প্রতি ঈমান আনল 
এবং তারকারাজির প্রভাব অস্বীকার করল।| পক্ষান্তরে যে ব্যক্তি 
বলল, আমরা অমুক অমুক তারকার মাধ্যমে বৃষ্টি প্রাপ্ত হয়েছি, সে 
আমাকে অস্বীকার করল এবং তারকার প্রতি ঈমান আনল” 
(বৃখারী ও মুসলিম)| উল্লেখ্য যে, জাহেলী যুগে মানুষেরা বিশ্বাস 
করত যে, বৃষ্টিপাতের ক্ষেত্রে তারকারাজির প্রভাব রয়েছে। 

প্রশ্ন ৮২: ভবিষ্যতে মানুষের যা ঘটবে, সেক্ষেত্রে কি রাশির 
কোনো প্রভাব থাকে? 

উত্তরঃ রাশির কোনো প্রভাব থাকে- এই বিশ্বাস পোষণ করা 
জায়েয নয়। কেননা অদৃশ্যের বিষয় সম্পূর্ণ আল্লাহ্র সাথে নির্দিষ্ট | 
এরশাদ হচ্ছে, 

10 CHIL BN SIG FY YB) 

“বলুন, আল্লাহ ব্যতীত আসমানসমূহ ও যমীনে কেউ 
গায়েবের খবর জানে না” (নামল ৬৫)| তাছাড়া কল্যাণকারী এবং 
অকল্যাণ প্রতিহতকারী একমাত্র আল্লাহই| সুতরাং যে ব্যক্তি 
বিশ্বাস করবে যে, রাশিচক্রের কোনো প্রভাব আছে, সে কুফরী 
করবে। 

85 


প্রশ্ন ৮৩: আল্লাহ্‌র বিধান অনুযায়ী সবকিছু পরিচালনা করা 
কি আমাদের উপর ওয়াজিব? 
উত্তরঃ সকল মুসলিমের আল্লাহ্র বিধান অনুযায়ী সবকিছু 
পরিচালনা করা ওয়াজিব| মহান আল্লাহ বলেন, 
(© U5 255 CSE Hl Sp BSG SAS Hg 3 
[0+ :s SU] 
“তারা কি জাহেলী যুগের ফায়ছালা কামনা করে? বিশ্বাসীদের 
জন্য আল্লাহ অপেক্ষা উত্তম ফায়ছালাকারী আর কে?!” (মায়েদাহ 
Go) 
প্রশ্ন ৮৪: যে ব্যক্তি আল্লাহ্র সাথে বা আল্লাহ্র কোনো 
আয়াতের সাথে বা তাঁর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম- 
এর সাথে অথবা ইসলামের সাথে ঠাউ্টা করে, তার হুকুম কি? 
উত্তরঃ যে ব্যক্তি এগুলির কোনো একটির সাথে ঠাট্টা করবে, 
সে কাফের হয়ে যাবে| এরশাদ হচ্ছে, 
Ee SUIS I © SAE BS AL GG AEB 
rs cv a (isd 24 
সাথে এবং তাঁর রাসূলের সাথে ঠাট্টা করতে? ওযর পেশ করো 
না, নিশ্চয় তোমরা ঈমান আনয়নের পর কাফের হয়ে গেছ” 
(তাওবাহ ৬৫-৬৬)। 
86 


প্রশ্ন ৮৫: ‘লা ইলা-হা ইল্লাল্লা-হ’-এর শর্তসমূহ কি কি? 
উত্তরঃ ‘লা ইলা-হা ইল্লাল্লা-হ’-এর শর্ত ৭টি, যথাঃ 
১. এই কালিমাটির না-সূচক এবং হ্যাঁ-সূচক দু'টি অর্থই 
এমনভাবে জানতে হবে যে, মুখে যা উচ্চারিত হবে, অন্তরও তা 
উপলব্ধি করবে। মহান আল্লাহ বলেন, 
MENESE COR ECE BSE) 
(মৃহাম্মাদ ১৯)| অন্য আয়াতে এসেছে, 
5 SL IE FN ELT 35 2 SE Sl DLS VG) 
IMS O Sas 
অধিকারী হবে না। তবে যারা জেনেবুঝে হক্র স্বীকার করত, (তারা 
সুপারিশের অধিকারী হবেন)” (বৃখরুখ ৮৬)| রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
EL JES HVAT MALS SL 
“যে ব্যক্তি লা ইলা-হা ইল্লাল্লা-হ জানা অবস্থায় মৃত্যুবরণ 
করল, সে জান্নাতে প্রবেশ করল” (ননসলিম)। আর এই 
কালিমাটির অর্থ হচ্ছে, ৷ ১! $ 574% 9 আল্লাহ ছাড়া কোনো 
হক্ব মা‘বুদ নেই। 


87 


আর ইবাদতের সংজ্ঞা হচ্ছে, আল্লাহ ভালবাসেন এবং সন্তুষ্ট 
হন প্রকাশ্য ও অপ্রকাশ্য এমন যাবতীয় কথা ও কাজকে ইবাদত 
বলে। 
২. এই কালিমাটির প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, কোনো 
প্রকার সন্দেহ-সংশয় থাকা চলবে না| আল্লাহ বলেন, 
IPL LEG 1363 2 2 A255 HL ls El Ss 5) 
[০ SLO Sn sf bl tS Bea 5 
“মুমিন তো তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি 
ঈমান আনার পর সন্দেহ পোষণ করে নি এবং জান ও মাল দিয়ে 
আল্লাহ্র পথে জিহাদ করেছে। তারাই হচ্ছে সত্যনিষ্ঠ” (হত্ুরাত 
5৫)| রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, 
HE AE LE Ce Bl BST dds S65 ILA TH Kh 
RE ES Ces 
“যে ব্যক্তি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো 
হক্ব মা’বুদ নেই এবং আমি মুহাম্মাদ আল্লাহ্‌র রাসূল এবং এই 
কালিমা দু’টিতে কোনো প্রকার সন্দেহ পোষণ না করা অবস্থায় 
আল্লাহ্র সাথে সাক্ষাত করবে, সে জান্নাতে প্রবেশ করবে” 
(সন্সলিম)। 
৩. ইখলাছ থাকতে হবে| মহান আল্লাহ বলেন, 
[Yr MCCALL hs YY 
88 


“আল্লাহ্‌র জন্যই শির্কমুক্ত ইবাদত” (মার ৩/)| তিনি আরো 
বলেন, 
[0 RA EL fH Salt BTL YG 
“তাদেরকে কেবলমাত্র এই নির্দেশ করা হয়েছে যে, তারা 
খাঁটি বিশ্বাসের সাথে এবং একনিষ্ঠভাবে আল্লাহ্র ইবাদত করবে” 
(বাইয়্যেনাহ ৫)| রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এরশাদ 
করেন, 
J5 52 LBS Hl NLA ITE HB EG GELS 0 ih 
(at 
বেশী ধন্য হবে, পরিপূর্ণ ইখলাছের সাথে লা ইলা-হা ইল্লাল্লা-হ 
বলেছে” (বৃখারী)| 
8. এই কালিমা ও তার উদ্দেশ্যকে ভালবাসতে হবে এবং 
তাতে খুশী থাকতে হবে। মহান আল্লাহ বলেন, 
A Hf 24 Te Bl Af 545 2 ok SA 545 Y 
[Ne 520 (BE ls 
“আর কিছু লোক এমনও রয়েছে, যারা অন্যান্যকে আল্লাহ্‌র 
সমকক্ষ সাব্যস্ত করে| তাদেরকে তেমনি ভালবাসে, যেমন 
আল্লাহ্র প্রতি ভালবাসা হয়ে থাকে| কিন্তু যারা ঈমান এনেছে, 
আল্লাহ্‌র প্রতি তাদের ভালবাসা ওদের তুলনায় বহুগুণ বেশী” 
89 


(বাৱ্কারাহ ১৬৫)| রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এরশাদ 
করেন, 
Colds Hh SE 5 ICD BSE Se 5 3 55 5 SH 
S54 FE 6 4 I LEY BALCL Bb bs Ce xd 
UG SA MIE ES BoE Ds A) 

“তিনটি বিষয় যার মধ্যে থাকবে, সে এগুলোর দ্বারা ঈমানের 
প্রকৃত স্বাদ আস্বাদন করবে। আল্লাহ এবং তাঁর রাসূল এঁ ব্যক্তির 
নিকটে অন্য সবার চেয়ে প্রিয়তর হবেন। সে কাউকে ভালবাসলে 
শুধু আল্লাহ্‌র উদ্দেশ্যেই ভালবাসবে। আর আল্লাহ তাকে কুফরী 
থেকে রক্ষা করার পর তাতে পুনরায় ফিরে যাওয়াকে তেমন ঘৃণা 
করবে, যেমন সে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে” 
(সনসলিম)। 

৫. এই কালিমাকে সত্য হিসাবে গ্রহণ করতে হবে, কোনো 
প্রকার মিথ্যা বা নিফাক্কী থাকা চলবে না| আল্লাহ বলেন, 

[YSN © SSI ds sc il Hh Sy 

“অতঃপর আল্লাহ্‌ জেনে নিবেন, (প্রকাশ করে দিবেন) 
তাদের মধ্যে কারা (তাদের ঈমানের দাবীতে) সত্যবাদী, আর 
অবশ্যই জেনে নিবেন (প্রকাশ করে দিবেন) কারা (তাদের 
ঈমানের দাবীতে) মিথ্যাবাদী” (আনকাবৃত ৩)| 

অন্য আয়াতে এসেছে, 

90 


[rr A © SAE 4 sles GG GLA Esl) 
‘যারা সত্য নিয়ে আগমন করেছে এবং সত্যকে সত্য বলে 
মেনে নিয়েছে, তারাইতো আল্লাহভীরু” (মার ৩৩)| 
রাসূল সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
tl te Sb AD LE SAUNT MLE AG SG 
4 3 
“যে ব্যক্তি মনে-প্রাণে লা ইলা-হা হইল্লাল্লা-হ মুহাম্মাদুর 
রাসুলুল্লা-হ-এর সাক্ষ্যের উপর অটল থাকা অবস্থায় মৃত্যুবরণ 
করবে, সে জান্নাতে প্রবেশ করবে” (আহমাদ)| 
৬. এই কালিমার দাবিসমূহের নিকট আত্মসমর্পণ করতে 
হবে| এর অর্থ হচ্ছে, শুধুমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য আমল করে 
যেতে হবে। আল্লাহ বলেন, 
J EB Sl Ls of 5 oe A UAE 155 ds) 
Lot: O25 
পালনকর্তার দিকে প্রত্যাবর্তন কর এবং তাঁর কাছেই আত্মসমর্পণ 
কর। (কারণ) এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না” ({ৃমার ৫8) 
তিনি আরো বলেন, 
CET Al DAL Lod 55 Af JSG LS 50) 
[Sq 0] 
91 


“যে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয়ে নিজেকে আল্লাহ অভিমুখী 
করে, সে এক মজবুত হাতল ধারণ করে” (পব্কমান ২২/। 
৭. এই কালিমাকে মনে-প্রাণে গ্রহণ করতে হবে; যাতে তা 
প্রত্যাখ্যান না করা হয়| মহান আল্লাহ বলেন, 
[ro bla { © SEI HISD fs HEE BY 
“তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য 
নেই, তখন তারা অহংকার প্রদর্শন করত” (ছফফাত ৩৫)| 
প্রশ্ন ৮৬: ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ কয়টি এবং কি কি? 
উত্তরঃ ইসলাম বিনষ্টকারী বিষয় ১০টি, সেগুলি হচ্ছেঃ 
১. আল্লাহ্র ইবাদতের ক্ষেত্রে অন্যকে শরীক করা। মহান 
Sy G5 IU 5G ELT le EE 55 HU DL 08) 
[ve 5500 © US Ss 
“যে ব্যক্তি আল্লাহ্র সাথে শির্ক করবে, আল্লাহ তার জন্য 
জান্নাত হারাম করে দিবেন। আর তার বাসস্থান হবে জাহান্নাম 
বস্তুতঃ অত্যাচারীদের কোন সাহায্যকারী নেই” (মায়েদাহ ৭২/| 
অন্য আয়াতে এসেছে, 
SLAM LE SAD HS ULES TEN ETH) 


[NAA 


92 


“নিঃসন্দেহে আল্লাহ শির্কের গোনাহ ক্ষমা করেন না| তিনি 
শির্ক ব্যতীত অন্য যে কোনো গোনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন” 
(শিসা ১১৬) 

শির্কের উদাহরণ হচ্ছে, মৃত ব্যক্তির নিকট প্রার্থনা করা, তার 
কাছে সাহায্য চাওয়া, তার জন্য নযর মানা, তার উদ্দেশ্যে কুরবানী 
করা ইত্যাদি| 

২. যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ্র মাঝে অসীলা গ্রহণ 
করতঃ তাদের সুপারিশ চায় এবং তাদের উপর ভরসা করে, 
সর্বসম্মতিক্রমে সে কাফের। আল্লাহ বলেন, 

NO les SAIS BLAU BY 

“বলুন, আমি তো কেবল আমার পালনকর্তাকেই ডাকি এবং 
তাঁর সাথে কাউকে শরীক করি না”। (জিন ২০)। 

৩. যে ব্যক্তি মুশরিকদেরকে কাফের ভাবে না বা তাদের 
কুফরীতে সন্দেহ পোষণ করে অথবা তাদের মতবাদকে সঠিক 
মনে করে, সে কাফের হয়ে যায়| কেননা কুফরীর প্রতি সন্তুষ্ট 
থাকাও কুফরী। 

8. যে ব্যক্তি বিশ্বাস করবে যে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম-এর বিধান ব্যতীত অন্য কারো বিধান অধিক পরিপূর্ণ 
অথবা তাঁর ফায়ছালা ব্যতীত অন্য কারো ফায়ছালা অধিক উত্তম, 
সে সর্বসম্মতিক্রমে কাফের| যেমন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু 

93 


‘আলাইহি ওয়াসাল্লাম-এর ফায়ছালার উপর তাগূতের ফায়ছালাকে 
প্রাধান্য দেওয়া | 

৫. রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, 
তার কোনো কিছুকে যে ব্যক্তি ঘৃণা করবে, সে ব্যক্তি কাফের হয়ে 
যাবে- যদিও সে এঁ বিষয়ের উপর আমল করে| এরশাদ হচ্ছে, 

[4:21 © AE HSL HIAGCIAS EL D5 3 

“এটা এজন্য যে, আল্লাহ যা নাযিল করেছেন, তারা তা 
অপছন্দ করেছে। অতএব, আল্লাহ তাদের আমল নষ্ট করে 
দিয়েছেন” (মুহাম্মাদ ৯) 

৬. যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর 
দ্বীনের কোনো বিষয় নিয়ে অথবা আখেরাতের সুখ বা শাস্তির 
কোনো বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করবে, সে কাফের হয়ে যাবে। 
মহান আল্লাহ বলেন, 

AE SUIS Y © SALES 24S A255 8305 BY BY 

[11 10:4 ll] Ct 
সাথে এবং তাঁর রাসূলের সাথে ঠা্টা করতে? ওযর পেশ করো 
না, নিশ্চয় তোমরা ঈমান আনায়নের পর কাফের হয়ে গেছ” 
(তাওবাহ ৬৫-৬৬)। 


94 


৭. জাদু করা| যে ব্যক্তি জাদু করবে বা এর প্রতি খুশী 
থাকবে, সে কাফের হয়ে যাবে। আল্লাহ বলেন, 

[Ye 57500 (2 SE SAS LE Sail 

“তারা এ শাস্ত্রের অনুসরণ করল, যা সুলাইমানের 
রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত।| সুলাইমান কুফরী করেন নি; 
বরং শয়তানরাই কুফরী করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা 
দিত” (বাকারাহ ১০২)। 

৮. মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য-সহযোগিতা 
করা। এরশাদ হচ্ছে, 

(© hl A cat BTS) Le AY mes A 55) 
[o\ :55U 

“তোমাদের মধ্যে যে তাদের সাথে আন্তরিক বন্ধুত্ব স্থাপন 
করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে| নিশ্চয়ই আল্লাহ যালেম 
সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না” (মায়েদাহ ৫১) 

৯. যে ব্যক্তি বিশ্বাস করবে যে, কারও পক্ষে মুহাম্মাদ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর শরী‘আত থেকে বের হয়ে 
যাওয়ার সুযোগ আছে, যেমনিভাবে খিযির আলাইহিস সালাম মূসা 
আলাইহিস সালাম-এর শরী‘আতের বাইরে ছিলেন, সে কাফের 


হয়ে যাবে|। আল্লাহ বলেন, 
95 


জপ 62 চল 5585 8 KE BC LY FE ES 5 3 
[Aol JNO 
“যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন তালাশ করে, 
কস্মিনকালেও তা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না এবং 
আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে” (আলে ইমরান ৮০)। 
১০. আল্লাহ্‌র দ্বীনকে উপেক্ষা করে চলা, দ্বীন না শেখা এবং 
তদনুযায়ী আমলও না করা মহান আল্লাহ বলেন, 
SE 52 5 GE B53 at) S56 HS 0 Bf 35) 
[osu © SARL 
তার প্রভুর আয়াতসমূহের মাধ্যমে উপদেশ দান করা হয়, অথচ 
সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়? নিশ্চয়ই আমি অপরাধীদেরকে 
শাস্তি দেব” (সাজদাহ ২২)| 
প্রশ্ন ৮৭: সর্বপ্রথম এবং সর্বশেষ রাসূল কে? নবীগণের পরে 
সর্বোত্তম মানুষ কে? 
উত্তরঃ সর্বপ্রথম রাসূল হলেন, নূহ আলাইহিস সালাম এবং 
সর্বশেষ রাসূল হলেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
নবীগণের পরে সর্বোত্তম মানুষ হলেন, ছাহাবায়ে কেরাম 
(রাদিয়াল্লাহু ‘আনহুম)। তাঁদের মধ্যে সর্বোত্তম হলেন, আবূ বকর 
(রাদিয়াল্লাহু ‘আনহু), অতঃপর ওমর [রাদিয়াল্লাহু ‘আনহু), 


96 


অতঃপর উছমান (রাদিয়াল্লাহু ‘আনহু), অতঃপর আলী (রাদিয়াল্লাহু 
‘আনহু), অতঃপর অন্যান্য সাহাবী (রাদিয়াল্লাহু ‘আনহুম)। 

ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু ‘আনহুম) সবাই চার খলীফার 
খেলাফতে সন্তুষ্ট ছিলেন। ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু ‘আনহুম) 
পরস্পর পরস্পরকে ভালবাসতেন। সে কারণে আলী (রাদিয়াল্লাহু 
বকর, ওমর এবং উছমান রাখেন। যে ব্যক্তি বলে যে, ছাহাবায়ে 
কেরাম (রাদিয়াল্লাহু ‘আনহুম) রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম-এর পরিবারের মুমিনগণকে ভালবাসতেন না, সে মিথ্যা 
বলে। 

প্রশ্ন ৮৮: ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু ‘আনহুম)-এর প্রতি 

উত্তরঃ সকল সাহাবীকে ভালবাসতে হবে, তাঁদের প্রতি 
সম্মান প্রদর্শন করতে হবে এবং তাঁদের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। 
কেননা মহান আল্লাহ তাঁদের সকলের প্রতি সন্তুষ্ট হয়েছেন; 
তাঁদের কাউকেই তিনি তাঁর সন্তুষ্টি থেকে বাদ দেন নি। এরশাদ 
হচ্ছে, 

[or sd Le L555 EE HT G55) 

“আল্লাহ তাঁদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাঁরাও তাঁর প্রতি 

সন্তুষ্ট হয়েছেন” (মনজাদালাহ ২২)। 


97 


অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর 
স্ত্রীগণকে ভালবাসতে হবে এবং সম্মান করতে হবে। মনে রাখতে 
হবে, তাঁদের কাউকে গালি দেওয়া সম্পূর্ণ হারাম এবং কাবীরা 
গোনাহ। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীগণ 
মুমিনদের মাতা। মহান আল্লাহ বলেন, 
1:30 Ct 2556) 
“তাঁর স্ত্রীগণ তাদের মা” (আহযাব ৬)| আয়াতে স্পষ্ট বলা 
হয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সকল স্ত্রী 
মুমিনদের মাতা; তাঁদের কাউকে এই হুকুম থেকে বাদ দেওয়া হয় 
নি| ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু ‘আনহুম) কে গালি দেওয়া 
প্রসঙ্গে আবু সাঈদ খুদরী (রাদিয়াল্লাহু ‘আনহু) বর্ণনা করেন, রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
ESL EL UBS 2 Fe SELLE IK GES 5 Yh 
bs; 
“তোমরা আমার সাহাবীগণকে গালি দিওনা| কেননা 
তোমাদের কেউ যদি উহ্থদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ্‌র রাস্তায় 
ব্যয় করে, তথাপিও সে তাঁদের কোনো একজনের পূর্ণ এক মুদ্দ 


6) শুদ্দ’ হল এক “সা‘-এর চার ভাগের এক ভাগ । অর্থাৎ চার মুদ্দে হয় এক 


‘ছা’'| গ্রামের হিসাবে প্রায় ৬২৫ গ্রাম। -অনুবাদক 
98 


বা অর্ধ মুদ্দ দান সমপরিমাণ পর্যন্তও পৌঁছতে পারবে না” (বৃখারী 
ও মুসলিম)| 

প্রশ্ন ৮৯: যে ব্যক্তি কোনো সাহাবীকে বা রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর কোনো স্ত্রীকে গালি দেয়, তার শাস্তি 
কি? 

উত্তরঃ যে ব্যক্তি কোনো সাহাবীকে বা রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর কোনো স্ত্রীকে গালি দিবে, সে আল্লাহ্‌র 
রহমত থেকে বঞ্চিত হয়ে তাঁর ক্রোধে নিপতিত হবে। রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

Ge sb SCG MES lS gl EL I) 

“যে ব্যক্তি আমার সাহাবীদেরকে গালি দিবে, তার উপর 
আল্লাহ্‌র, ফেরেশতামণ্ডলীর এবং সকল মানুষের অভিশাপ বর্ষিত 
হবে” (তৃবারানী)| সুতরাং যে ব্যক্তি কোনো সাহাবীকে বা রাসূল 
সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কোনো স্ত্রীকে গালি দিবে, 
তার এহেন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ করা উচিৎ 

প্রশ্ন ৯০: আল্লাহ বলেন, 3,14 44115 3 61 553 
(235 UF 1543 131 4G LEG HUE “আর তারা 


তবে সম্ভবত, বেশি বিশুদ্ধ মত হচ্ছে, এক মুদ বর্তমান ওজনে ৫১০ গ্রাম 


পরিমান ৷ -সম্পাদক । 
99 


যখন নিজেদের প্রতি যুলম করেছিল, তখন যদি তারা আপনার 
কাছে আসত, অতঃপর আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করত এবং 
তারা আল্লাহকে তওবাহ কবুলকারী এবং মেহেরবানরূপে পেত” 
(নিসা ৬৪) উক্ত আয়াত কি প্রমাণ করে যে, রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর মৃত্যুর পরেও তাঁর কাছ থেকে আল্লাহ্র 

উত্তরঃ রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কাছ থেকে 
আল্লাহ্‌র নিকট ক্ষমা চাওয়ার আবেদনের বিষয়টি তাঁর জীবিত 
অবস্থার সাথে নির্দিষ্ট; তাঁর মৃত্যুর পরে এটি প্রযোজ্য নয়। একটি 
সহীহ হাদীসেও প্রমাণিত হয় নি যে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম-এর মৃত্যুর পর ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু ‘আনহুম) 
তাঁর কাছ থেকে আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনার আবেদন 
করেছেন। আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) রাসুল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট দো'আ এবং ক্ষমা প্রার্থনার 
আবেদন করলে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
আমি যদি বেঁচে থাকি, তাহলে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব 
এবং তোমার জন্য দো'আ করব (রৃখারী নং ঢ৫৬৬৬)| এই 
হাদীসটি উক্ত আয়াতের ব্যাখ্যা করে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু 


100 


‘আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনার 
আবেদনের বিষয়টি তাঁর জীবদ্দশার সাথে নির্দিষ্ট; মৃত্যুর পরে নয়। 
পরিশেষে বলব, চার ইমাম এবং তাঁদের অনুসারীদের 
বক্তব্যের আলোকে তাঁদের আক্বীদা সংক্ষিপ্তাকারে সংকলন করা 
হলো।| তাঁদের এই আক্কীদা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম- 
এর দিক-নির্দেশনার সাথে হুবহু মিলে যায়| সুতরাং হে মুসলিম 
ভাই ও বোন! আপনি সত্যকে আঁকড়ে ধরুন, এ পথে মানুষকে 
আহ্বান করুন এবং যাবতীয় শির্ক ও তার উপকরণ থেকে 
তাদেরকে সতর্ক করুন| সাবধান থাকবেন, যেন নিম্নোক্ত 
হাদীসটির আওতায় আপনি না পড়ে যান, যেখানে রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
SEIN oA Se 
“ততদিন পৰ্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতদিন আমার 
উম্মতের কিছু লোক মুশরিকদের সাথে যোগ না দিবে এবং 
যতদিন আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা না করবে” 
(হাদীসটির সনদ সহীহ)| রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
তাঁর প্রভুর কাছে প্রার্থনা করেছেন, যেন তাঁর মৃত্যুর পরে তাঁর 
কবরকে দো'আ করা, সাহায্য প্রার্থনা করা এবং সুপারিশ চাওয়ার 
স্থান হিসাবে গ্রহণ না করা হয়; যেমনিভাবে কিছু কিছু মূর্খ লোক 


101 


‘আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, 
558 Vl 035 BE ol SE TEN I 5 GS FEY il 
EE PEE tt) 
“হে আল্লাহ! আপনি আমার কবরকে এমন পূজনীয় বস্তুতে 
পরিণত করবেন না, যার ইবাদত করা হয়। এঁ সম্প্রদায়ের উপর 
আল্লাহ্‌র ক্রোধ প্রচণ্ড হয়েছে, যারা তাদের নবীগণের কবরসমূহকে 
মসজিদ হিসাবে গ্রহণ করেছে” (মনৃওয়াড়)। চার ইমাম যে হক্কের 
অনুসরণ করেছেন, তার পরিপন্থী যঈফ এবং মিথ্যা হাদীসসমূহ 
থেকে হুশিয়ার থাকবেন। 
মহান আল্লাহ আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম-এর উপর, তাঁর পরিবার-পরিজন এবং সকল সাহাবীর 
উপর দরূদ ও সালাম বর্ষণ করুন| আমীন! 


102 


অনুবাদকের কথা 


ভূমিকা 
প্রশ্ন ১: আপনার রব কে? 


প্রশ্ন ২: রব অর্থ কি? 


প্রশ্ন ৩: আল্লাহ মানে কি? 
প্রশ্ন ৪: আল্লাহ্‌ কোথায়? 


প্রশ্ন ৫: আপনি কিভাবে আপনার প্রভুকে চিনেন? 


প্রশ্ন ৬: আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছেন? 
প্রশ্ন ৭: আল্লাহ্র সাথে কৃত সবচেয়ে বড় পাপ কোন্টি? 


প্রশ্ন ৮: ইবাদত অর্থ কি? 


প্রশ্ন ৯: দো‘আ কি ইবাদতের অন্তর্ভুক্ত? 

প্রশ্ন ১০: আল্লাহ তাঁর বান্দার উপর সর্বপ্রথম কোন্‌ বিষয়টি 
ফরয করেছেন? 

প্রশ্ন ১১: আপনার দ্বীন কোন্টি? 


প্রশ্ন ১২: ‘আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এবং মুহাম্মাদ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্‌র রাসূল’- একথার 
সাক্ষ্য দেওয়ার অর্থ কি? 

প্রশ্ন ১৩: ছালাত, যাকাত, ছিয়াম এবং হজ্জ ফরয হওয়ার 


I03 


দলীল কি? 


প্রশ্ন ১৪: নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর 
দ্বীন ব্যতীত অন্য কোনো ধৰ্ম কি গৃহীত হবে? 


প্রশ্ন ১৫: 'আন্তঃধর্মীয় এক্য (১৬১১৷:০;)' মতবাদ জায়েয 
কি? 


প্রশ্ন ১৬: ঈমানের রুকন কয়টি ও কি কি? 


প্রশ্ন ১৭: ঈমানের এই ৬টি মূলনীতির দাবী কি? 


প্রশ্ন ১৮; কবরে সুখ-শান্তির বিষয়টি কি কুরআন-হাদীস 
দ্বারা প্রমাণিত? 


প্রশ্ন ১৯: কুরআন কি আল্লাহ্র পক্ষ থেকে নাযিলকৃত নাকি 
আল্লাহ্‌ কৰ্তৃক সৃষ্ট? 


প্র ২০: আমল ছাড়া ঈমান কি কোনো কাজে আসবে? 


প্রশ্ন ২১: 'ইহ্‌সান' কাকে বলে? 


প্রশ্ন ২২: একজন মুমিনের আমল কখন বিচ্ছিন্ন হয়ে যায়? 


প্রশ্ন ২৩: মানুষ কি বাধ্যগত জীব নাকি স্বাধীন? 
প্রশ্ন ২৪: তাওহীদ কয় প্রকার ও কি কি? 


প্রশ্ন ২৫: নভোমণ্ডল ও ভূমণ্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী 
বস্তুসমূহ কে পরিচালনা করেন? 


প্রশ্ন ২৬: কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে, সমস্ত পৃথিবী 
চারটি মেরু বা চারটি মূল শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে 


104 


আমরা তার ব্যাপারে কি বলতে পারি? 


প্রশ্ন ২৭: আপনার নবী কে? 


প্রশ্ন ২৮: অলী-আওলিয়ারা কি গায়েবের খবর জানেন? 
তারা কি মৃতকে জীবিত করতে পারেন? 


প্রশ্ন ২৯: ঈসা আলাইহিস সালাম মৃতদেরকে জীবিত করতে 
পারতেন এবং মানুষেরা তাদের বাড়িতে যা কিছু সঞ্চয় 
করত, তা জানতেন| প্রশ্ন হচ্ছে, তাহলে অন্যান্য 
আউলিয়াদের দ্বারা কি এমনটি সম্ভব? 


প্রশ্ন ৩০: আল্লাহ্র অলী হওয়ার বিষয়টি কি শুধু কতিপয় 
মুমিনের সাথে নির্দিষ্ট নাকি সকল মুমিনের ক্ষেত্রেই তা 
সম্ভব? 


প্রশ্ন ৩১: আল্লাহ তা'আলা বলেন, $3 ১ 4:05 41 Vf 
(5152 1:4 5 ৫6 “মনে রেখো, যারা আল্লাহ্র অলী, 
তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না” 
(ইউনুস ৬২)। উক্ত আয়াত কি অলী-আউলিয়াদের নিকট 
প্রার্থনা করার বৈধতা নির্দেশ করে? 

প্রশ্ন ৩২: মুমিনগণ জান্নাতে তাঁদের প্রতিপালককে দেখতে 
পাবেন কি? 

প্রশ্ন ৩৩: নবী-রাসূল বাদে আল্লাহ্র অন্যান্য অলী-আউলিয়া 
কি ছগীরা এবং কাবীরা গোনাহে পতিত হওয়া থেকে মুক্ত? 


105 


প্রশ্ন ৩৪: খিষির আলাইহিস সালাম কি এখনো জীবিত? 


প্রশ্ন ৩৫: শির্ক কত প্রকার? 


প্রশ্ন ৩৬: মৃত ব্যক্তিরা কি শ্রবণ করে এবং আহ্বান কারীর 
আহ্বানে সাড়া দেয়? 


প্রশ্ন ৩৭: মূর্খ ব্যক্তিরা যেসব কবরবাসীকে সম্মান করে, 
তাদের কবরে মাঝে মাঝে কিসের শব্দ শোনা যায়? 


প্রশ্ন ৩৮: আল্লাহ্‌র অলী-আউলিয়া এবং অন্যান্য মৃতব্যক্তি 
কি কোনো সাহায্য প্রার্থনাকারীর ডাকে সাড়া দেন? 


প্রশ্ন ৩৯: আল্লাহ বলেন, 4 }৯2 5 5 5 SC 5) 
(555765 ১০ £51 ৬১% “আর যারা আল্লাহ্র রাহে 
নিহত হয়, তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না। বরং 
তারা তাদের পালনকর্তার নিকট জীবিত এবং রিযিক্রপ্রাপ্ত” 
(আলে ইমরান 5১৬৯)| উক্ত আয়াতে বর্ণিত 'আহ্‌ইয়া' 
(£5) শব্দের অর্থ কি? 


প্রথ ৪০: নাম রাখার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো দিকে 
হুসাইন ইত্যাদি বৈধ কি? 


প্রশ্ন ৪১: হিংসা ও বদ নযর প্রতিরোধের জন্য বালা, সূতা 
ইত্যাদি হাতে, গলায় বা যানবাহনে ঝুলিয়ে রাখার হুকুম 


106 


কি? 


প্রশ্ন ৪২: মাটি, পাথর বা গাছ-গাছালির মাধ্যমে বরকত 


কামনা করা জায়েয আছে কি? 

প্রশ্ন ৪৩: কাউকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ ব্যতীত তার 
নামে যবেহ করার হুকুম কি? 

প্রশ্ন ৪৪: আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য মানত করার 
হুকুম কি? 

প্রশ্ন ৪৫: আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশ্রয় চাওয়ার 
হুকুম কি? 


প্রশ্ন ৪৬: (কোনো স্থানে ক্ষতিকারক পোকা-মাকড় ইত্যাদির 
ভয় থাকলে) সেখানে অবস্থান গ্রহণের দোআ কি? 


প্রশ্ন ৪৭: কল্যাণ সাধন, অনিষ্ট দূরীকরণ সহ যেসব বিষয়ে 
আল্লাহ ছাড়া অন্য কেউ সহযোগিতা করতে সক্ষম নয়, 
সেসব বিষয়ে অন্য কারো কাছে সহযোগিতা চাওয়া যাবে 
কি? 


প্রশ্ন ৪৮: মুনাফেক্কী কত প্রকার? 


প্রশ্ন ৪৯: কুফরী কত প্রকার? 


প্রশ্ন ৫০: শাফা'আত কত প্রকার? 


প্রশ্ন ৫১: রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 
কিয়ামতের দিন শাফা'আত করবেন, সেহেতু তাঁর কাছে কি 


107 


শাফা'আত চাওয়া যাবে? 


প্রশ্ন ৫২: অসীলা কত প্রকার? 


প্রশ্ন ৫৩: ইবাদত কবূল হওয়ার শর্ত কয়টি ও কি কি? 


প্রশ্ন ৫৪: কোনো আমল ছাড়াই নিয়্যত বিশুদ্ধ হওয়া কি 
যথেষ্ট? 


প্রশ্ন ৫৫: পুরুষদের জন্য কবর যিয়ারত কত প্রকার? 


প্রশ্ন ৫৬: কবর যিয়ারতের সময় কোন্‌ দো'আ পড়তে হয়? 


প্রশ্ন ৫৭: নেককার লোকের কবরের নিকট আল্লাহ্র কাছে 
প্রার্থনা করার হুকুম কি? 


প্রশ্ন ৫৮: আল্লাহ্‌র কাছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে মৃত 
ব্যক্তিকে সুপারিশকারী হিসাবে গ্রহণ করার হুকুম কি? 


প্রশ্ন ৫৯: কা'বা ছাড়া অন্য কিছুকে ত্বওয়াফ করা কি বৈধ? 


প্রশ্ন ৬০; হাদীসে বর্ণিত তিন মসজিদ ছাড়া ইবাদতের 
উদ্দেশ্যে অন্য কোনো স্থানে সফর করার বিধান কি? 


প্রশ্ন ৬১: রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কবর 
যিয়ারত সংক্রান্ত হাদীসগুলি কি সহীহ? 


প্রশ্ন ৬২: নেককার লোকদের পুরাতত্ত্ব ও নিদর্শনাবলী 
অনুসন্ধান করা এবং সেগুলির মাধ্যমে বরকত কামনা করা 
কি ইবাদত নাকি বিদ‘আত? 


প্রশ্ন ৬৩: কোনো ব্যক্তিকে জান্নাতী বা জাহান্নামী বলে 


108 


আখ্যায়িত করা যাবে কি? 


প্রশ্ন ৬৪: অন্যায়-অপকর্ম করার কারণে কোনো মুসলিম 
ব্যক্তিকে ‘কাফের’ বলা যাবে কি? 


প্রশ্ন ৬৫: বান্দার কাজ-কর্ম কি আল্লাহ্‌র সৃষ্টি? 


প্রশ্ন ৬৬: মসজিদের ভেতরে মৃত দাফন করা অথবা 
কবরের উপরে মসজিদ নির্মাণ করা কি জায়েয? 


প্রশ্ন ৬৭: কবরের উপর ভবন নির্মাণ করার বিধান কি? 


প্রশ্ন ৬৮: রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কে 
শুরুতেই কি মসজিদের ভেতরে দাফন করা হয়েছিল? 


প্রশ্ন ৬৯: রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কি তাঁর 
কবরে জীবিত আছেন? মীলাদুন্নবী অনুষ্ঠানে কি তিনি 
উপস্থিত হন? 


প্রশ্ন ৭০: বিদ‘আত কাকে বলে ও কত প্রকার? প্রত্যেক 
প্রকারের হুকুম কি? ইসলামে ‘উত্তম বিদ'আত’ বলে কিছু 
আছে কি? 


প্রশ্ন ৭১: যদি কেউ প্রশ্ন করে, তাহলে নীচের হাদীসটির 
অর্থ কি? 'যে ব্যক্তি উত্তম সুন্নাত চালু করলো, সে উক্ত 
সুন্নাতের এবং উক্ত সুন্নাত বাস্তবায়নকারীর নেকী পাবে'। 


প্রশ্ন ৭২: ওমর (রাদিয়াল্লাহু ‘আনহু) তারাবীহ্র ছালাত 
সম্পর্কে বলেছেন, ॥১৯ isi Ei) ‘এটি উত্তম 


109 


বিদ‘আত’| আর উছমান [রাদিয়াল্লাহু ‘আননহু)-এর 
খেলাফতকালে জুম'আর দ্বিতীয় আযান চালু হয়। এক্ষণে 
প্রশ্ন হচ্ছে, তাহলে উক্ত বিষয় দু'টির ব্যাখ্যা কি? 


প্রশ্ন ৭৩: মীলাদুন্নবী অনুষ্ঠান উদযাপন করা সুন্নাত নাকি 
বিদ‘আত? 


প্রশ্ন ৭৪: জাদু শেখা এবং তদ্‌নুযায়ী আমল করার বিধান 
কি? 


প্রশ্ন ৭৫: জাদুকরের কাছে কি কোনো উপকার বা কল্যাণ 
আছে? 


প্রশ্ন ৭৬: নিজেদের দেহে আঘাত করা, শক্ত কোনো বস্তু 
খাওয়া ইত্যাদি যেসব কর্মকাণ্ড ভেলকিবাজরা দেখিয়ে থাকে, 
সেগুলি কি জাদু ও ভেলকিবাজি নাকি বাস্তব ও কারামত? 


প্রশ্ন ৭৭: চিকিৎসার জন্য জাদুকরের কাছে যাওয়া জায়েয 
আছে কি? 


প্রশ্ন ৭৮: জ্যোতিষী, গণক, ভবিষ্যদ্বক্তার কাছে যাওয়া কি 
বৈধ? 


প্রশ্ন ৭৯: জাদু লাগার আগে বা পরে এর প্রতিষেধক কি? 


প্রশ্ন ৮০: “তোমরা জাদু শিখ, কিন্তু জাদুর প্রতি আমল 
করো না”- উক্ত হাদীসটি কি সহীহ? 


প্র ৮১: কল্যাণ সাধনে বা অকল্যাণ দূরীকরণে 


110 


তারকারাজির কোনো প্রভাব আছে- একথা বিশ্বাস করা কি 
জায়েয? 


প্রশ্ন ৮২: ভবিষ্যতে মানুষের যা ঘটবে, সেক্ষেত্রে কি রাশির 
কোনো প্রভাব থাকে? 


প্রশ্ন ৮৩: আল্লাহ্র বিধান অনুযায়ী সবকিছু পরিচালনা করা 
কি আমাদের উপর ওয়াজিব? 


প্রশ্ন ৮৪: যে ব্যক্তি আল্লাহ্‌র সাথে বা আল্লাহ্র কোনো 
আয়াতের সাথে বা তাঁর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম-এর সাথে অথবা ইসলামের সাথে ঠাট্টা করে, 
তার হুকুম কি? 


প্রশ্ন ৮৫: ‘লা ইলা-হা ইল্লাল্লা-হ’-এর শর্তসমূহ কি কি? 


প্রশ্ন ৮৬: ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ কয়টি এবং কি 
কি? 


প্রশ্ন ৮৭: সর্বপ্রথম এবং সর্বশেষ রাসূল কে? নবীগণের 
পরে সর্বোত্তম মানুষ কে? 


প্রশ্ন ৮৮: ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু ‘আনহুম)-এর প্রতি 
আমাদের কর্তব্য কি? তাঁদের কাউকে গালি দেওয়ার হুকুম 
কি? 


প্রশ্ন ৮৯: যে ব্যক্তি কোনো সাহাবীকে বা রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর কোনো স্ত্রীকে গালি দেয়, তার 


lll 


শাস্তি কি? 


প্রশ্ন ৯০: সুরা নিসার ৬৪ নং আয়াত কি প্রমাণ করে যে, 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর মৃত্যুর পরেও 
তাঁর কাছ থেকে আল্লাহ্র নিকট ক্ষমা চাওয়ার আবেদন 
করা যাবে? 


সূচীপত্র 


112 


